





IslamHouse.-" __ 1436 


সংক্ষিপ্ত ব্যাখ্যা 
*১০)। 95055 ৪০৬ 
2 নম চে 
কতিপয় ছাত্র 


অনুবাদক: আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী 
সম্পাদক: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 











|51011110)5০ *০০7. 1436 


35) 0৯ Bras 
১১০০১ 
ক 2 
cd হলি 
৯১০৯ 


৪১৯১৭] ০৯৭ 4 ১৬০ 2) 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


সূচিপত্র 
২৯০ 7 Se 













































































ক্রম বিষয় 
১. সূচিপত্র 

২. ৷ অভিমত 

৩. ভূমিকা 

৪. . প্রথম রুকন: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 

৫. প্রথমত: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর নামসমূহ 

৬. দ্বিতীয়ত: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর রুকন 

৭. তৃতীয়ত: কালেমা শাহাদাহ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর হাকীকত ও অর্থ 
৮. ৷ চতুর্থত: কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এর শর্তাবলী 

৯.  পঞ্চমত: কালেমা শাহাদাতের বিপরীত কী? 

১০. কালেমা শাহাদার পরিপূরক ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
১১. দ্বিতীয় রুকন: সালাত 

১২. ৷ ত্বহারাত (পবিত্রতা) 

১৩.  ত্বহারাতের পরিচয় ও হুকুম 

১৪.  তৃহারাতের প্রকারভেদ 

১৫. কীভাবে পবিত্রতা অর্জিত হবে? 

১৬.  ফায়েদা: পানির প্রকারভেদ 

১৭.  নাজাসাতের প্রকারভেদ 

১৮. ৷ পেশাব পায়খানার আদবসমূহ 

১৯.  শৌচকর্ম ও টিলা-কুলুখ ব্যবহারের নিয়মাবলী 

২০. অযু 

২১. অযু ফরয হওয়ার দলীল 

২২. অযুর ফযীলত 

২৩. অযুর ফরযসমূহ 

২৪. । অযুর সুন্নতসমূহ 

২৫. অযুর মাকরূহসমূহ 








15101170050 com 











ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা দু 


২৬. 
২৭. 
২৮. 
২৯. 
৩০. 
৩১. 
৩২. 
৩৩. 
৩৪. 
৩৫. 
৩৬. 
৩৭. 
৩৮. 
৩৯. 
৪০. 


৪১. 


৪২. 
৪৩. 
88. 
৪৫. 
৪৬. 
৪৭. 
৪৮. 
৪৯. 
৫০. 


৫১. 


৫২. 
৫৩. 
৫৪. 


অযুর পদ্ধতি 

অযু ভঙ্গের কারণসমূহ 

যে সব কাজের জন্য অযু করা ফরয 
ওযরপ্রস্ত ব্যক্তির অযু 

অসুস্থ ব্যক্তির পবিত্রতা অর্জনের পদ্ধতি 
গোসল 

গোসল বৈধ হওয়ার দলিল 

গোসল ফরয হওয়ার কারণসমূহ 
যাদের ওপর গোসল মুস্তাহাব 
গোসলের ফরযসমূহ 

গোসলের সুন্নতসমূহ 

গোসলের মাকরূহসমূহ 

গোসলের পদ্ধতি 

নাপাকী অবস্থায় যে সব কাজ করা হারাম 
সালাত 

সালাতের হুকুম 

সালাতের ফযীলত 

সালাত ত্যাগকারী সম্পর্কে সতর্কতা 
সালাতের শর্তসমূহ 

সালাতের রুকনসমূহ 

সালাতের ওয়াজিবসমূহ 

সালাতের সুন্নতসমূহ 

সালাতে যেসব কাজ করা জায়েয 
সালাতে মাকরূহসমূহ 

সালাত ভঙ্গের কারণসমূহ 

সাহু সাজদাহ 

সাহু সাজদাহর কারণসমূহ 

সাহু সাজদাহর পরিশিষ্ট 

সালাত আদায়ের পদ্ধতি 











15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ভিড 


৫৫. 
৫৬. 
৫৭. 
৫৮. 
৫৯. 
৬০. 
৬১. 
৬২. 
৬৩. 
৬৪. 
৬৫. 
৬৬. 
৬5৮ 
৬৮. 
৬৯. 
৭০. 


৭১, 


৭২. 
৭৩. 
৭8. 
৭৫. 
৭৬. 
৭9, 
৭৮. 
৭৯, 


৮১. 
৮২. 
৮৩. 


জামা'আতে সালাত আদায় 

ইমামের সাথে একজন মুসল্লী হলেই জামা'আত হয় 
মহিলাদের মসজিদে উপস্থিত এবং তাদের ঘরে সালাত আদায়ের ফযীলত 
সালাতুল জুমু'আ 

জুমু'আর দিনের মুস্তাহাব ও আদবসমূহ 

জুমু'আর সালাত ফরয হওয়ার শর্তাবলী 

জুমু'আর সালাত সহীহ হওয়ার শর্তাবলী 

জুমু'আর সালাতের আগে ও পরের নফলসমূহ 

দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতের আগে ও পরের সুন্নতসমূহ 
নফল সালাতের প্রকারভেদ 

ফরযের সাথে আদায়কৃত নফল সালাতের ফযীলত 

সুন্নতে রাতেবা বা ফরয সালাতের আগে পিছের নফলসমূহের ফযীলত 
পাঁচ ওয়াক্ত সালাত ও এর আগে পরের সুন্নতসমূহের তালিকা 
বিতর সালাত 

বিতর সালাতের পূর্বে করণীয় সুন্নত 

অসুস্থ ব্যক্তির সালাত 

তৃতীয় রুকন: যাকাত 

যাকাতের সংজ্ঞা 

যাকাতের হুকুম 

যাকাত ফরয হওয়ার হিকমতসমূহ 

যাকাত আদায়ে প্রেরণা ও উৎসাহ প্রদান 

যাকাত আদায়ে অস্বীকারকারীর ভয়াবহতা ও ভীতিপ্রদর্শন 











15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৪ পে 


৮৪. 
৮৫. 
৮৬. 
৮৭. 
৮৮. 
৮৯. 
৯০. 
৯১. 
৯২. 
৯৩. 
৯৪. 
৯৫. 
৯৬. 
৯৭. 
৯৮. 
৯৯. 


১০০. 
১০১. 
১০২. 
১০৩. 
১০৪. 
১০৫, 
১০৬. 
১০৭. 
১০৮. 
১০৯. 


১১১. 


১১২. 


কাদের ওপর যাকাত ফরয? 

যেসব জিনিসের ওপর যাকাত ফরয 

১- সোনারুপা 

২- চতুষ্পদ প্রাণির যাকাত 

৩- ফল ও খাদ্যশস্য 

যেসব মালের যাকাত নেই 

যাকাতের নিসাব পূর্ণ হওয়ার শর্তাবলী ও ফরযকৃত নিসাব 
ক- সোনা-রুপা ও অনুরূপ সম্পদের যাকাত 

১- সোনার যাকাত 

২- রুপার যাকাত 

৩- সোনা-রুপার মিশ্রণ 

৪- কাগজের নোটের যাকাত 

৫- ব্যবসায়িক সম্পদ 

৬- খণের সম্পদের যাকাত 

৭- গুপ্তধনের যাকাত 

৮- খনিজ সম্পদের যাকাত 

৯- মালে মুসতাফাদা বা অতিরিক্ত আয়ের যাকাত 
খ- গবাদি পশুর যাকাত 

১- উটের যাকাত 

২- গরুর যাকাত 

৩- মেষপালের যাকাত 
খাদ্যশস্য ও ফলের যাকাত 

যাকাতের খাতসমূহ 

কিছু সতকীকরণ 

যাকাতুল ফিতর 

সাদাকাতুল ফিতরের হুকুম 

সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত 
কাদের ওপর সাদাকাতুল ফিতর ওয়াজিব 
সাদাকাতুল ফিতরের পরিমাণ ও কোনো প্রকারের খাদ্য থেকে তা আদায় করা যাবে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৫০৪ 


১১৪. 
১১৫. 
১১৬. 
১১৭. 
১১৮. 
১১৯. 
১২০. 
১২১. 
১২২. 
১২৩. 
১২৪. 
১২৫. 
১২৬. 
১২৭. 
১২৮. 
১২০. 
১৩০, 
১৩১. 
১৩২. 
১৩৩. 
১৩৪. 
১৩৫. 
১৩৬. 
১৩৭. 
১৩৮, 
১৩৯. 
১৪০. 


১৪১. 


কখন ওয়াজিব ও কখন আদায় করতে হয় 
সাদাকাতুল ফিতর বন্টনের খাতসমূহ 

চতুর্থ রুকন: সাওম 

সাওমের সংজ্ঞা 

সাওমের ফযীলত 

রমযান মাসের সাওমের হুকুম 

রমযান মাসের ফযীলত 

রমযানে সৎকাজের ফযীলত 

কীভাবে রমযান শুরু হয়েছে বলে সাব্যস্ত হবে 
সাওম ফরয হওয়ার শর্তাবলী 

কাদের জন্য সাওম ভঙ্গ করা জায়েয ও তা কাযা করতে হবে 
যেসব ওযরপ্রস্ত ব্যক্তির সাওম ভঙ্গ করা জায়েয ও শুধু ফিদিয়া আদায় ওয়াজিব 
সাওমের রুকনসমূহ 

সাওমের সুন্নতসমূহ 

সাওমের মাকরাহসমূহ 

সাওম ভঙ্গের কারণসমূহ 
রমযানে যেসব কাজ করা বৈধ 

নফল সাওম 

যে দিনগুলোতে সাওম পালন করা হারাম 
যেসব দিনগুলোতে সাওম পালন করা মাহরূহ 
পঞ্চম রুকন: হজ 

হজের পরিচিতি 

হজের হুকুম 

হজের ফযীলত 

হজ ফরয হওয়ার শর্তাবলী 

হজের রুকনসমূহ 

প্রথম রুকন: ইহরাম 

ইহরামের ওয়াজিব, সুন্নত ও নিষিদ্ধ কাজসমূহ 
ইহরামের ওয়াজিব কাজসমূহ 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা হর 


১৪২. 
১৪৩. 
১৪৪. 
১৪৫. 
১৪৬. 
১৪৭. 
১৪৮. 
১৪৯. 
১৫০. 


১৫১, 


১৫২. 
১৫৩. 
১৫৪. 
১৫৫. 
১৫৬. 
১৫৭. 
১৫৮, 
১৫৯. 
১৬০. 
১৬১. 
১৬২. 
১৬৩. 
১৬৪. 
১৬৫. 
১৬৬. 
১৬৭. 
১৬৮. 


ইহরামের সুন্নতসমূহ 

ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ 

দ্বিতীয় রুকন: তাওয়াফ 

তাওয়াফের প্রকারভেদ 

তাওয়াফের শর্তাবলী 

তাওয়াফের সুন্নতসমূহ 

তাওয়াফের আদবসমূহ 

তৃতীয় রুকন: সা'ঈ 

সা'ঈর শর্তাবলী 

সা'ঈর সুন্নতসমূহ 

সা'ঈর আদবসমূহ 

চতুর্থ রুকন: 'আরাফাতের ময়দানে অবস্থান 
হজের ওয়াজিবসমূহ 

উমরার ওয়াজিবসমূহ 

কিছু গুরুত্বপূর্ণ ফায়েদা 

১- তারবিয়ার দিনে করণীয় 

২- ‘আরাফাতের দিনে করণীয় 

৩- মুযদালিফায় করণীয় 

৪- ঈদের দিনে করণীয় 

ঈদের দিনের আমলসমূহ সম্পর্কে সতর্কতা 
৫- আইয়ামুশ তাশরিকের দিনে করণীয় 
বিদায়ী তাওয়াফ 

উমরার সারসংক্ষেপ 

হজের সারসংক্ষেপ 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বিবরণ 
মসজিদে নববী যিয়ারত 





15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ০৭ পে 


অভিমত 
আমি মহান আল্লাহর প্রশংসা করছি, তাঁর শুকরিয়া জ্ঞাপন করছি, তাঁর গুণাগুণ 
বর্ণনা করছি এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাঁর কাছে প্রার্থনা করছি 
প্রদান করেন এবং তাঁর শাস্তি থেকে মুক্তি দান করেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, 
তিনিই সত্য ইলাহ্‌, যিনি ব্যতীত কোনো সত্য মা'বুদ নেই । আমি আরো সাক্ষ্য 
দিচ্ছি যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবের পক্ষ থেকে 
প্রেরিত রাসূল। তিনি তাঁর রিসালাত যথাযথভাবে পৌঁছে দিয়েছেন ও দীনের 
আমানত আদায় করেছেন । আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, তাঁর হিদায়াত প্রাপ্ত 
খোলাফায়ে রাশেদা ও সাহাবীগণ সিদ্দীকীন, শুহাদা ও সালেহীনদের অন্তর্ভুক্ত। 
তারা আল্লাহর শরী'আত ধারণ করে তদানুযায়ী আমল করেছেন এবং পরবর্তী 
লোকদের কাছে যথার্থভাবে পৌঁছে দিয়েছেন। সালাত, সালাম ও বরকত বর্ষিত 
হোক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আর আল্লাহ সন্তুষ্ট 
হোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীর ওপর এবং যারা 
কিয়ামত পর্যন্ত তাদেরকে যথার্থ অনুসরণ করবে তাদের ওপরও। অতঃপর... 
আমি কিছু তালিবে ইলমের লিখিত ইসলামের পাঁচ রুকন সম্পর্কিত এ 
গুরুত্বপূর্ণ বইটি পড়েছি। আর তা হচ্ছে, দুই শাহাদাহ তথা আল্লাহ ব্যতীত 
কোনো সত্য ইলাহ নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল, 
সালাত, যাকাত, সাওম ও হজ। এ পাঁচটি রুকন অধিক গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ 
হওয়ার কারণে সংক্ষিপ্তাকারে এগুলো আলোচনা করা হয়েছে। অন্যান্য ইবাদত 
এখানে উল্লেখ করা হয় নি। কেননা এ পাঁচটি রুকন দৈনন্দিন ব্যবহৃত, 
সকলের জানা অত্যাবশ্যকীয়, অনেক মানুষই এ সম্পর্কে অজ্ঞ, ইসলামী 
নামধারী অনেক রাষ্ট্রই এ আমলগুলো বাস্তব প্রয়োগ করার ব্যাপারে উদাসীন, এ 
সম্পর্কে অনেকের সঠিক জ্ঞানের অভাব, এ সম্পর্কে মানুষকে দিক-নির্দেশনা ও 
সতর্ক করার যোগ্যলোকেরও অভাব, তাছাড়া তারা যতটুকুও জানে তাতে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৮০ 


রয়েছে ভুলক্রটি, সংযোজন ও বিয়োজন নিঃসন্দেহে কোনো মুসলিম যদি 
এসব আরকান যথাযথভাবে ও পরিপূর্ণরূপে জীবনে প্রয়োগ করে তাহলে তা 
তার জন্য দীনের বাকী কাজগুলো বাস্তবায়ন করা সহজ করবে এবং তাকে 
সেদিকে ধাবিত করবে । ফলে সে আকীদা বিষয়ে গুরুত্বারোপ করবে, হালাল 
কামাই অর্জনে উৎসাহিত করবে, গুনাহের কাজ থেকে দূরে রাখবে এবং 
ইসলামের আদব ও আখলাকে চরিত্রবান হবে। ইসলামের পাঁচটি আরকান 
গুরুত্বপূর্ণ এ বইটিতে সংক্ষিপ্তভাবে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় জনসাধারণের 
উপযোগী করে বর্ণিত হয়েছে। বইটিতে আলেমদের মতানৈক্য উল্লেখ না করে 
আমাদের কাছে সর্বাধিক বিশুদ্ধ বলে যা প্রতীয়মান হয়েছে সে মতটিকেই শুধু 
উল্লেখ করা হয়েছে যদিও অন্য কেউ অপর মতটি পছন্দ করে থাকে । কারণ, 
মতভেদ এবং বহু মতামত উল্লেখ করার কারণে সাধারণ মানুষের বিভ্রান্তিতে 
নিপতিত হওয়ার সম্ভবনা থাকে । মানুষ যদি সত্যনিষ্ঠার সাথে কোনো একটি 
মাস’আলার দলিলসহ হুকুম জানে ও আমল করে তাহলে এতেই তারা 
সাওয়াবের অধিকারী হবে, গুরুত্বহীনতা ও ক্রটির শাস্তি থেকে নিরাপদ থাকতে 
পারবে। তাই কল্যাণকামী লোকদের কাছে অনুরোধ তারা যেন এ ধরণের বই 
মুসলিম বিশ্বে সকলের কাছে পৌঁছে দেন, যাতে মুসলিমগণ তাদের দীনের 
ব্যাপারে জেনে-শুনে আমল করতে পারেন। আর কেউ ভালো কাজের পথ 
নির্দেশ করলে সে উক্ত কাজটি সম্পন্নকারীর সাওয়াবের মতোই সাওয়াবের 
অধিকারী হবেন। অনুরূপভাবে কেউ হিদায়াতের দিকে আহ্বান করলে যারা সে 
হিদায়াতের অনুসরণ করবে তাদের সমপরিমাণ সাওয়াব আহবানকারী পাবেন; 
অথচ আমলকারীদের সাওয়াবের কোনো কমতি হবে না। যারা বইটি লিখেছেন, 
প্রকাশ করেছেন ও সহযোগীতা করেছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান 
করুন। আর আল্লাহ মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর 
পরিবার পরিজন ও সাহাবীগণের ওপর সালাত ও সালাম নাযিল করুন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 
২৩/০১/১৫১৪হি: 


ফতোয়া বিভাগের সদস্য 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা So 


ভূমিকা 

৯___ সর 
সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁর প্রশংসা করছি, তাঁরই কাছে সাহায্য 
প্রার্থনা করছি, তাঁর নিকট ক্ষমা চাচ্ছি, তাঁর কাছে আমাদের অন্তরের সব কলুষ 
ও আমাদের কৃত সব পাপ থেকে আশ্রয় চাই। তিনি যাকে হিদায়াত দান করেন 
কেউ নেই। আর আমরা সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য 
ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর আল্লাহ সালাত, 
সালাম ও বরকত নাযিল করুন তাঁর ওপর, তাঁর পরিবার পরিজন, পবিত্র 
সহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত সুন্দরভাবে তাদের সকল অনুসারীর ওপর । 
অতঃপর .... 
ইসলামের পাঁচ রুকন তথা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর সাক্ষ্য 
দেওয়া, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমযানের সাওম পালন করা 
ও বাইতুল্লাহর হজ করা নিয়ে এ সংক্ষিপ্ত বইটি লিখিত । এতে কুরআন, সহীহ 
সুন্নাহ ও ‘ইজমার আলোকে দলিলসহ আহকাম বর্ণনা করা হয়েছে। কুরআনের 
আয়াতসমূহকে সূরার দিকে এবং হাদীসগুলোকে বিখ্যাত হাদীসের 
কিতাবসমূহের দিকে সম্পৃক্ত করা হয়েছে। 
বইটিতে আমরা পাঠকের সুবিধার্থে গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে প্রধান শিরোনামে 
এবং আনুষঙ্গিক বিষয়কে উপ-পরিচ্ছেদে উল্লেখ করেছি, এতে বিষয়ভিত্তিক 
তথ্য পেতে পাঠকদের সুবিধা হবে। আমরা পুরাতন ও আধুনিক বিখ্যাত মূল 
বই থেকে ইলমী বিষয়বস্তু একত্রিত করেছি এবং পাঠকের পড়ার সুবিধার দিকে 
লক্ষ্য রেখে অধ্যায় ও পরিচ্ছেদ বিন্যাস করেছি। 
নতুন সংস্করণে বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে। সেগুলো হলো: 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৬৭ 


১- শাহাদাতাইনের শর্তাবলী- 

২- অসুস্থ ব্যক্তির পবিত্রতার পদ্ধতি- 

৩- ফরয সালাতের পরে নিয়মিত পড়া সুন্নত সালাত ও বিতর সালাত 

৪- অসুস্থ ব্যক্তির সালাত আদায়ের পদ্ধতি 

আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন এ বইটিকে সাধারণ মুসলিমের উপকারে 
আনেন। তিনি মহা দয়ালু। আমাদের সর্বশেষ কথা হলো, সকল প্রশংসা রাব্বুল 
“আলামীন আল্লাহ তা'আলার জন্য। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 15 


প্রথম রুকন 

লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 
ইসলামের প্রথম রুকন হলো ‘লা ইলাহা বল্লাল্লাহ'-কে মনে প্রাণে সাক্ষ্য 
দেওয়া। আর এ সাক্ষ্যের সাথে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ উল্লেখ করা হোক বা না 
হোক উক্ত রুকনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটি দীন ইসলামের অত্যাবশ্যকীয় 
জ্ঞাত বিষয়। এ ব্যাপারে কোনো মুসলিম কখনোই মতানৈক্য করে নি। 
নিচের কয়েকটি ধাপে গুরুত্বপূর্ণ এ রুকন সম্পর্কে আলোচনা করা হলো: 
প্রথমত: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর নামসমূহ 
“লা ইলাহা ইল্লাল্লাহ’ রুকনটি অনেক নাম রয়েছে, যেগুলো এর অর্থ ও তাৎপর্য 
বহন করে। তন্মধ্যে 'কালেমাতুত তাওহীদ’ (তাওহীদের কালেমা), 'কালেমাতুল 
ইখলাস’ (একনিষ্ঠতার কালেমা), “কালেমাতুশ শাহাদাহ (একত্ববাদের সাক্ষ্যের 
কালেমা)’ ও 'কালেমাতুল হক (সত্যের কালেমা), অন্যতম। 
দ্বিতীয়ত: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর রুকন 
কালেমা তাওহীদের প্রধান দু'টি রুকন রয়েছে। তা হলো: 
ক- নাফী তথা নেতিবাচক । এটার উদ্দেশ্য হলো “লা ইলাহা” (সব প্রকারের 
ইলাহকে অস্বীকার করা)। 
খ- ইসবাত তথা ইতিবাচক । অর্থাৎ একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে সাব্যস্ত 
করা। 
অতএব, কালেমায়ে শাহাদাতের মূল অর্থ হলো, আল্লাহ ব্যতীত সব মা'বুদের 
অস্তিত্বকে অস্বীকার করা এবং একমাত্র আল্লাহর জন্যই উলুহিয়্যাত সাব্যস্ত করা, 
তার সাথে কাউকে শরীক না করা । শাহাদাতের এ অর্থে উপরোক্ত দুটি রুকন 
সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে। যথা: 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 
55 AL 9289 SAL ১5০০৫ ৩৩ ভা Se ২৪ TE এ ৩ ও 958) খু 

[০৭ ৪০৪] (© LAE Loc BC BS 5 এ 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা উঠতি 


“দীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে 

ভরষ্টতা থেকে। অতএব, যে ব্যক্তি তাগৃতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি 

ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর 

আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ”। [সূরা আল-বাকারাহ, আয়াত: ২৫৬] 

এর মতে, উপরোক্ত আয়াতে 5817] দ্বারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য 

বুঝানো হয়েছে। 

আর তাগুত হলো বান্দা কর্তৃক একমাত্র মা'বুদ ও অনুসরণকৃত সত্তার সীমা 

অতিক্রম করে অন্য কিছুর ইবাদত করা এবং সে মাবুদ ও অনুসরণকৃত সত্তা 

এতে সন্তুষ্ট থাকা। 

অতএব, উক্ত আয়াত দু'টি রুকন প্রমাণ করে। তাগৃতকে অস্বীকার করা ও 

একমাত্র মহান আল্লাহর ওপর ঈমান আনয়ন করা। আর এটাই কালেমা 

শাহাদাহ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর মর্মকথা। 

২- আল্লাহ অন্য আয়াতে বলেছেন, 

পা ৩৩ 2458 SALTED BLL এ ও HF ও ও ও 

(OIL ৩৫-8৫15570 BN 317৮5 খা সিভি ৩৪ 1 s 
[৮7:0০] 

“আর আমরা অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, 

তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগৃতকে। অতঃপর তাদের 

মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো 

ওপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জমিনে ভ্রমণ কর অতঃপর 

দেখ, অস্বীকারকারীদের পরিণতি কীরূপ হয়েছে”। [সুরা আন-নাহল, আয়াত: 

৩৬] 

এ আয়াতও পূর্বের আয়াতের ন্যায় কালেমা শাহাদাতের অর্থ বহন করে। 

৩- আল্লাহ তা'আলা “আদ জাতির ভাষায় বলেছেন, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯9১৪ 


(56681155665 516 
[7৭ :-91১০31] {OO ৪৪০১০] 
“তারা বলল, “তুমি কি আমাদের নিকট এজন্য এসেছ যে, আমরা এক 
আল্লাহর ইবাদাত করি এবং ত্যাগ করি আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদাত 
করত? সুতরাং তুমি আমাদেরকে যে ওয়াদা দিচ্ছ, তা আমাদের কাছে নিয়ে 
এসো, যদি তুমি সত্যবাদী হও"।” [সূরা আল-আ'রাফ, আয়াত: ৬৯] 
হুদ আলাইহিস সালামের দাওয়াতী কার্যক্রম সম্পর্কে আল্লাহ বলেন, 
€$ 356 HIE sl ৩০৬০ ও HULL 6০ IE SA AGT 6 dy 
[85181] 
“আর (প্রেরণ করলাম) আদ জাতির নিকট তাদের ভাই হুদকে। সে বলল, “হে 
আমার কওম, তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি ছাড়া তোমাদের কোনো 
(সত্য) ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?” [সুরা আল- 
আ'রাফ, আয়াত: ৬৪] 
এখানে ৮৪ এ) ৬৩০৫ ৬ 217১2 ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থেই। 
এমনিভাবে নিম্নোক্ত আল্লাহর বাণীও একই অর্থ প্রমাণ করে, 
সব ৩১৫০৪ পা খু ধু A eh 2s 3১৮5০5৪৬এ০) 
[ro 
“আর তোমার পূর্বে এমন কোনো রাসূল আমি পাঠাই নি যার প্রতি আমি এ 
অহী নাযিল করি নি যে, ‘আমি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। সুতরাং 
তোমরা আমার ইবাদাত কর”। [সুরা আল-আম্বিয়া, আয়াত: ২৫] 
সকল আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের উম্মতকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এ 
কালেমার দিকে আহ্বান করেছেন। তারা প্রধানত দুটি বিষয় উম্মতকে 
বুঝিয়েছেন ও তাদেরকে এ পথে আহ্বান করেছেন, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা হুক 


প্রথমত: একমাত্র এক আল্লাহর ইবাদত করা। এটি এ আয়াতে 555 বা 
ইসবাত রুকন বা একচ্ছত্র আল্লাহর ইবাদত সাব্যস্ত করণ। 

দ্বিতীয়ত: নাফী রুকন তথা আল্লাহর সাথে সব ধরণের শির্ক মুক্ত রাখা । এটি 
তাদের এ কথা থেকে স্পষ্ট বুঝা যায়, 6501 425564555 “এবং ত্যাগ করি 
আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদাত করত”। 

৪- সহীহ মুসলিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(8105 23-23 L253 AUS 98 395 85 এ 585 এ ও IE ৩০ 
“যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এ কথা বলে এবং আল্লাহ ছাড়া 
হিসাব-নিকাশ আল্লাহর কাছে”।! 
অন্য বর্ণনায় এসেছে, 

141 6 2৬০৩ 45৩ IU BIS 4595 ৬৪ এ ও রর ISS ৩০ 
“যে ব্যক্তি আল্লাহকে এক ও অদ্বিতীয় বলে স্বীকার করে এবং আল্লাহ ব্যতীত 
হিসাব-নিকাশ আল্লাহর কাছে”।£ 
এ হাদীসে নেতিবাচক রুকন তথা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করার 
প্রতি তাগিদ দেওয়া হয়েছে। 
তৃতীয়ত: কালেমা শাহাদাহ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর হাকীকত ও অর্থ: 
কালেমা শাহাদাহর হাকীকত ও অর্থ পরস্পর সম্বন্বযুক্ত ও সম্পূরক ৷ নিম্নে এ 
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো: 


! সহীহ মুসলিম, হাদীস নং ২৩। 

£ ইবন হিব্বান, হাদীস নং ১৭১, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। মুসনাদ আহমদ, 
হাদীস নং ১৫৮৭৫। আল্লামা শু'য়াইব আরনাউত হাদীসটিকে মুসলিমের শর্তানুযায়ী সহীহ 
বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ডাকা 


ক- ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তা'আলার একত্ব: একমাত্র তাঁরই ইবাদত করা, 
তাঁর নৈকট্য ও সান্নিধ্য তালাশ করা এবং শুধু তাঁরই কাছে প্রার্থনা করা। এ 
সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদীস রয়েছে। তন্মধ্যে কয়েকটি হলো: 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 
[৭:৩8] ধরি BA; I LENG By 
“বলুন, নিশ্চয় আমি আমার রবকে ডাকি এবং তার সাথে কাউকে শরীক করি 
না”। [সুরা আল-জিন্ন, আয়াত: ২০] 
২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[5০1,311 ৫ ১: A এ১ 0117৭515558 ৩৫ 18 5556৫ 3) 
‘আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তালাশ করত”। [সূরা আল-ইসরা, 
আয়াত: ৪২] 
৩- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
88545550655 ওঠে থিজ্ঞা LAELIA} 
[ov sl NO 179: SE ৩5 এ SLE 
মাধ্যমে অনুসন্ধান করে যে, তাদের মধ্যে কে তাঁর নিকটতর? আর তারা তাঁর 
রহমতের আশা করে এবং তাঁর 'আযাবকে ভয় করে। নিশ্চয় তোমার রবের 
‘আযাব ভীতিকর”। [সুরা আল-ইসরা, আয়াত: ৫৭] 
৪- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
49194249৮28 ১5 LUGS N G28; ০০9 ১৩ এর 5 ১5 
[rv icles] (© 5১425604154 ৩১৩5 ওক 
“আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ। তোমরা না 
সূর্যকে সাজদাহ করবে, না চাঁদকে । আর তোমরা আল্লাহকে সাজদাহ কর যিনি 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা Nd 


এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা কেবল তাঁরই ইবাদাত কর”। [সূরা 
ফুসসিলাত, আয়াত: ৩৭] 
৫- আল্লাহর বাণী, 
[7৫:৩5] বত) ৫১০৩০ এ) SUG 3৩7 4539 SIS 5) By 
“বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু 
আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব”। [সূরা আল-আন'আম, আয়াত: ১৬২] 
৬- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
295 4014 উঠা শোও DATE ৬৮৪ 99 কা এ 9 LS ৩7১ 
[থঘ:১০এ] ৪১৯ 
“আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে 
তো শক্ত রশি আঁকড়ে ধরে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে”। 
[সূরা লুকমান, আয়াত: ২২] 
খ- যাবতীয় শির্ক থেকে আল্লাহকে মুক্ত রাখা: বান্দা আল্লাহ ব্যতীত অন্য 
কাউকে অলী তথা অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। যারা আল্লাহর শত্রু 
তাদেরকেও অভিভাবক হিসেবে গ্রহণ করবে না। এ ব্যাপারে দলীল হলো 
নিম্নোক্ত আয়াতসমূহ: 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 
© 2 A 3755 একী ও 65325 CE 31455 84 2246 খু) 
[SA ৭:০১] ক) ৩১৮ (৭ 4৪6 SLICE ৫ 
“আর স্মরণ কর, যখন ইবরাহীম স্বীয় পিতা ও তার কওমকে বলেছিল, 
“তোমরা যেগুলোর ইবাদাত কর, নিশ্চয় আমি তাদের থেকে সম্পর্কমুক্ত। তবে 
(তিনি ছাড়া) যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর নিশ্চয় তিনি আমাকে 
শীঘ্রই হিদায়াত দিবেন। আর এটিকে সে তার উত্তরসূরীদের মধ্যে এক চিরন্তন 
বাণী বানিয়ে রেখে গেল, যাতে তারা প্রত্যাবর্তন করতে পারে”। [সুরা আয- 
যুখরুফ, আয়াত: ২৬-২৮] 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষি্ত ব্যাখা মের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা 1 ৮১৮০]: 


২- আল্লাহ তা'আলা ইবরাহীম আলাইহিস সালামের ভাষায় বলেছেন, 
৩ Nd 336 EG ও SAB হেত LA © 3০১৩ ES এ পন ৫৬) 
[VY ০৫০: ০1২11] ঘটি ৪০ 
কর। তোমরা এবং তোমাদের অতীত পিতৃপুরুষেরা? সকল সৃষ্টির রব ছাড়া 
অবশ্যই তারা আমার শক্রু”। [সূরা আশ-শু'আরা, আয়াত: ৭৫-৭৭] 
৩- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
EN; © LEU SAE STO GAS UL LHI ওগো ES fy 
[Vv 0:03 (© ৩১ 5 Hn SO LAU SA IG O eC 
“বলুন, হে কাফিরগণ, তোমরা যার ‘ইবাদাত কর আমি তার “ইবাদাত করি না 
এবং আমি যার ইবাদাত করি তোমরা তাঁর ইবাদাতকারী নও। আর তোমরা 
যার ইবাদত করছ আমি তার ইবাদাতকারী হব না। আর আমি যার ইবাদাত 
করি তোমরা তাঁর ইবাদাতকারী হবে না। তোমাদের জন্য তোমাদের দীন আর 
আমার জন্য আমার দীন”। [সুরা আল-কাফিরূন, আয়াত: ১-৭] 
৪- আল্লাহ তা'আলা বলেছেন, 
সাও, ১ 10 SS Aol FE YE 3) 
ত 30 9০) ১৮১ ও ওত ওল 7553 7 ৩ 
৩৫৫০ lbs Le এ ওল ৩9৬ ১ ৪৬৪ ৩০৩০৪ ৯ 2৯৭ 
[৭:1১] LO ৩৯১৪]: (৪ HM ০৯ ৫ খু এ 
“তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, 
বন্ধুত্ব করতে তার সাথে যে আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে, যদিও 
তারা তাদের পিতা, পুত্র, ভাই, অথবা জ্ঞাতি-গোষ্ঠী হয়। এরাই, যাদের অন্তরে 
আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তাঁর পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী 
করেছেন। তিনি তাদের প্রবেশ করাবেন এমন জান্নাতসমূহে যার নিচ দিয়ে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৬ 


ঝর্ণাধারাসমূহ প্রবাহিত হয়। সেখানে তারা স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি 
সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট হয়েছে। এরাই আল্লাহর দল। 
জেনে রাখ, নিশ্চয় আল্লাহর দলই সফলকাম” [সুরা আল-মুজাদালা, আয়াত: 
২২] 
৫- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
DLE 3554০ ওত 9১১৩০ 2) SATE বা এরি) 
(it: LUG Ce 5425 
“হে মুমিনগণ, তোমরা মুমিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। 
তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিপক্ষে কোনো স্পষ্ট দলীল সাব্যস্ত করতে 
চাও?” [সুরা আন-নিসা, আয়াত: ১৪৪] 
৬- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
86০5 ০০ 27 কে নন ডট SE Vln জরা ওত 
[০৭9৬1] LO Sh SAG 3 BSL te ০৩ ০ 
“হে মুমিনগণ, ইয়াহুদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। 
তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, 
সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন 
না”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৫১] 
গ- আল্লাহ ব্যতীত অন্য কাউকে হাকেম বা বিধানদাতা হিসেবে গ্রহণ না করা: 
বান্দা কর্তৃক আল্লাহ ছাড়া অন্য কাউকে এমনভাবে আইনদাতা ও বিধানদাতা 
হিসেবে মেনে নেওয়া যাবে না, যার হালাল করা বিষয় সে গ্রহণ করবে এবং তার 
হারাম করা বিষয় সে বর্জন করবে। বরং কেবলমাত্র আল্লাহ যা হালাল করেছেন 
তাই বান্দাহর জন্য হালাল। আর তিনি যা হারাম করেছেন তাই বান্দাহর জন্য 
হারাম। কুরআন ও হাদীসে এ সম্পর্কে অসংখ্য দলীল রয়েছে। তন্মধ্যে কয়েকটি 
হলো: 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


খা 59 ৩টি ১5৪০ তা হত ও 9 চি, 
[Mt PNG ০002 558০5 HELL DSS ০24 এ SAS 
“আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? অথচ 
তিনিই তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাযিল করেছেন। আর যাদেরকে 
আমি কিতাব দিয়েছিলাম তারা জানত যে, তা তোমার রবের পক্ষ থেকে 
যথাযথভাবে নাধিলকৃত। সুতরাং তুমি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। 
[সূরা আল-আন“আম, আয়াত: ১১৪] 
২- আল্লাহ তা'আলা বলেছেন, 
3:59 ১) 0 2৮ ৩০৮9 dhl ১১১৩৩ চে চট, 
[Y) এআ] € S578 CE Ast তি রানি 
“তারা আল্লাহকে ছেড়ে তাদের প্ভিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ 
করেছে এবং মারইয়ামপুত্র মাসীহকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত 
করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তারা যে 
শরীক করে তিনি তা থেকে পবিত্র”। [সুরা আত-তাওবাহ, আয়াত: ৩১] 
৩- ডি 
23 3৪20 JAA LE Ns hf [5১৩৪৭ ৩০৮৪8 ০8 40 
[):5)৯241] OS রা ৬০১০ ৪৯৮] ৩17 
“তাদের জন্য কি এমন কিছু শরীক আছে, যারা তাদের জন্য দীনের বিধান 
দিয়েছে, যার অনুমতি আল্লাহ দেন নি? আর ফয়সালার ঘোষণা না থাকলে 
তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়েই যেত। আর নিশ্চয় যালিমদের জন্য রয়েছে 
যন্ত্রণাদায়ক 'আযাব”। [সূরা আশ-শুরা, আয়াত: ২১] 
৪- আল্লাহ তা'আলার বাণী, 


* এ স্থলে ১৬০ দ্বারা ইয়াহুদীদের ধর্মপপ্তিত আর ৩৬৯) দ্বারা নাসারাদের ধর্মপপ্তিতদেরকে 
বুঝানো হয়েছে। 
15101117100) *০০ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


of ৩১:২০ ৩4৪ ৩৪ ৩১০ 5 DALIT Lh ৩৮ জা S55 
is ১-০8০৪ of পা 9482১৮5010৮ TE ৩৯ ঠা 


4৩৬ ৩১৫০ ৩৪৯ এ J এ) এস ড ISS 5195৩ 
JUL HT ৩১৫ BE টি জা এ হি গু LSS ও 
স্‌ 51 


SA 5 Hiss HE PS Abel SUMS ভর এয ও 5৩০ 
SAS 8G 4০9১6 ৬৫ 3০৮ ৬ এডি © CHV rot 
৩555 ১৬ ও ০৪5 GF ও 9:৩9 ৭৮০ 0859 Dsl Bt 
0: ৩2৪55 59 0 55 এ ৮:৫৫ ৬০৩৯৪ 

[7০ ০7": LN CAS 
“তুমি কি তাদেরকে দেখ নি, যারা দাবী করে যে, নিশ্চয় তারা ঈমান এনেছে 
তার ওপর, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাযিল করা হয়েছে 
তোমার পূর্বে। তারা তাগৃতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে 
নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে । আর শয়তান চায় তাদেরকে 
ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে ৷ আর যখন তাদেরকে বলা হয়, “তোমরা আসো 
যা আল্লাহ নাযিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে’, তখন 
মুনাফিকদেরকে দেখবে তোমার কাছ থেকে সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে। সুতরাং 
তখন কেমন হবে, যখন তাদের ওপর কোনো মুসীবত আসবে, সেই কারণে 
যা তাদের হাত পূর্বেই প্রেরণ করেছে? তারপর তারা আল্লাহর নামে শপথ করা 
অবস্থায় তোমার কাছে আসবে যে, আমরা কল্যাণ ও সম্প্রীতি ভিন্ন অন্য কিছু 
চাই নি। ওরা হলো সেসব লোক, যাদের অন্তরে কী আছে আল্লাহ তা জানেন। 
সুতরাং তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তাদেরকে সদুপদেশ দাও। 
আর তাদেরকে তাদের নিজদের ব্যাপারে মর্মস্পর্শী কথা বল। আর আমি যে 
কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর অনুমতিক্রমে 
তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা- যখন নিজদের প্রতি যুলম করেছিল 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২২ 


তখন তোমার কাছে আসত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসূলও 
তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবৃলকারী, 
দয়ালু পেত। অতএব, তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না 
তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর 
তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না 
করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়”। [সুরা আন-নিসা, আয়াত: ৬০-৬৫] 
৫- আল্লাহ তা'আলা বলেছেন, 
৩১১৬ এ Sl ডা ৪) এক ও BIA 
35975 AMEE ১৬ লক EG MTS ৩০০৪৯০4১৩০৭ 
SUN SST DAN ডা TNE LE fl 55 সু 6 GG LE 
Lit 

“নিশ্চয় আমরা তাওরাত নাযিল করেছি, তাতে ছিল হিদায়াত ও আলো, এর 
মাধ্যমে ইয়াহুদীদের জন্য ফয়সালা প্রদান করত অনুগত নবীগণ এবং রব্বানী 
ও ধর্মবিদগণ। কারণ, তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল এবং 
তারা ছিল এর ওপর সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, আমাকে 
ভয় কর এবং আমার আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য ক্রয় করো না। আর 
যারা আল্লাহ যা নাযিল করেছেন, তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই 
কাফির”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৪8] 
চতুর্থত: কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ এর শর্তাবলী: 

কালেমা শাহাদাহ “লা ইলাহা ইল্লাল্লাহু" এর কতিপয় শর্ত রয়েছে, যা 
জানা ও সে অনুযায়ী আমল করা প্রত্যেকটি মুসলিমের ওপর ফরয। কুরআন ও 
সুন্নাহ পরিসংখ্যান ও গবেষণা করে এসব শর্ত বের করা হয়েছে। 
১- ইলম বা জ্ঞান: 

কালেমা শাহাদার প্রথম শর্ত হলো, ইলম বা জ্ঞান। এর দলীল আল্লাহ 
তা'আলার বাণী, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৩ 


[১৭:1৭ খা ২) তু এ 2) 
“অতএব জেনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই”। 
[সূরা মুহাম্মাদ, আয়াত: ১৯] 
সহীহ মুসলিমে উসমান রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(৫6৫ । 55 dll 8 0539 ৩১১৩ ৩০) 
“যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর নিশ্চিত জ্ঞান নিয়ে মারা যাবে, সে জান্নাতে 
প্রবেশ করবে”।! 
এখানে ‘ইলম’ বা জ্ঞান দ্বারা কালেমা শাহাদার দু'টি অংশ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ 
ও মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর প্রকৃত ইলমকে বুঝানো হয়েছে । এ ইলম অনুযায়ী 
আমল করার জন্য যা কিছু অত্যাবশ্যকীয় করে সব কিছুই এখানে উদ্দেশ্য । 
আর ইলমের বিপরীত হলো জাহল বা অজ্ঞতা, অজানা ও নির্বুদ্ধিতা। এ 
উম্মতের মুশরিকরা (ইসলাম গ্রহণের পরেও যারা শির্কে লিপ্ত) ইলমের প্রকৃত 
অর্থ না জানার কারণেই তারা 'লা ইলাহা ইল্লাল্লাহ' এর বিপরীত কাজ করে। 
তারা ‘ইলাহ’ শব্দের হাকীকী অর্থ, ইসবাত" ও “নফি' এর মর্ম সম্পর্কে অজ্ঞ। 
ফলে তারা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর প্রকৃত অর্থ না খুঁজে এর শাব্দিক অর্থকে 
বুঝিয়ে ইচ্ছাকৃত এ কালেমার অপব্যাখ্যা দিয়ে থাকে। অথচ মুশরিকরাও এর 
প্রকৃত অর্থ জানত। যেমন তারা বলত: 
[০:০০] 3৯9 ও ঘর 5 
“সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে”? [সূরা সদ, আয়াত: ৫] 
[1:01 2০515 Bld il ওটি 


* সহীহ মুসলিম, হাদীস নং ২৬। 
IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 35:38 


“যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক”। [সূরা সাদ, আয়াত: 
৬] 

২- ইয়াকীন: 

ইয়াকীন হলো সন্দেহ, সংশয়, দ্বিধা ও দোদুল্যমান কোনো একটাকে গ্রহণ না 
করে মাঝামাঝি স্থানে বিরত থাকা বা নিছক সন্দেহ-সংশয় ইত্যাদির বিপরীত। 
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ এর প্রকৃত অর্থ হলো, নিঃসন্দেহে 
দৃঢ়তার সাথে মনে প্রাণে এ কালেমার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনা করা এবং 
একমাত্র আল্লাহকে প্রকৃত ইলাহ হিসেবে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে মেনে নেওয়া, আল্লাহ ব্যতীত অন্যান্য সব 
ইলাহকে অস্বীকার করা এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 
যারা নবী দাবী করে তাদের দাবীকে প্রত্যাখ্যান করা। কোনো ব্যক্তি যদি 
কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর অর্থ ও চাহিদার 
ব্যাপারে সন্দেহ পোষণ করে বা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতকে 
প্রত্যাখ্যান করতে অস্বীকার করে বা অন্যের ইবাদত থেকে বিরত না থাকে; 
তবে এ দুটি কালেমা তার কোনো উপকারে আসবে না। এ শর্তের দলীল 
ওয়াসাল্লাম শাহাদাতাইন সম্পর্কে বলেছেন, 

“যে কোনো বান্দা এ দুটি বিষয়ের প্রতি সন্দেহাতীত দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহর 
সঙ্গে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে” ।! 

(রও 853 43 354 ই থু ও ও 01155 900 ৩৫ এক ১০ 


* সহীহ মুসলিম, হাদীস নং ২৭। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৫ 


“এ দেওয়ালের পেছনে যার সাথে তোমার সাক্ষাৎ হয়, যে আন্তরিক দৃঢ় 
বিশ্বাসে এ সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, তাকে তুমি 
জান্নাতের সুসংবাদ দাও”।! 
তাছাড়া আল্লাহ তা'আলা মুমিনদের প্রশংসা করে বলেছেন, 
[০:০৮] 92344555458 ০ ওযা Sei এট 
“মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, 
তারপর সন্দেহ পোষণ করে নি।”। [সুরা আল-হুজুরাত, আয়াত: ১৫] 
পক্ষান্তরে আল্লাহ তা'আলা মুনাফিকদের নিন্দা করে বলেছেন, 
[৮০০৩৮] ধরে 3১556 25) SL LS ৬৩0) 
“আর তাদের অন্তরসমূহ সংশয়গ্রস্ত হয়ে গেছে। সুতরাং তারা তাদের সংশয়েই 
ঘুরপাক খেতে থাকে”। [সুরা আত-তাওবাহ, আয়াত: ৪৫] 
আব্দুল্লাহ ইবন মাস’উদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, 
SL) ১3০19 0) ০১০৪ 4০ 
“সবর (ধৈর্য) হলো ঈমানের অর্ধেক আর ইয়াকীন হলো পূর্ণাঙ্গ ঈমান”।£ 
তাই সন্দেহাতীতভাবে বলা যায়, যে ব্যক্তি শাহাদাতাইনের প্রকৃত অর্থে দৃঢ় 
বিশ্বাস করবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে একমাত্র রাব্বুল আলামীনের 
ইবাদত ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যই প্রকাশ পাবে। 
৩- কবুল করা (গ্রহণ করা) যা প্রত্যাখানের বিপরীত 
অর্থাৎ অনেক মানুষ কালেমা শাহাদাতের অর্থ জানে ও বুঝে এবং এর চাহিদাও 
ইয়াকীনের সাথে বিশ্বাস করে; কিন্তু অহংকার ও হিংসার কারণে তা প্রত্যাখ্যান 
করে। এটি ইয়াহুদী ও খ্রিস্টান আলেমদের অবস্থা। কেননা তারা এক 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩১। 

£ মু'জাম আল-কাবীর, লিত-ত্ববরানী, হাদীস নং ৮৫৪৪, ৯/১০৪; মুসতাদরাকে হাকিম, হাদীস 
নং ৩৬৬৬, ২/৪৮৪ ৷ হাকিম রহ. হাদীসটির সনদকে সহীহ বলেছেন। ইমাম যাহাবী রহ.-ও 
সহীহ বলেছেন, তালখীস (৩৬৬৬)। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা চট হ৬ 


আল্লাহকে ইলাহ হিসেবে সাক্ষী দেন এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে নবী হিসেবে জানেন, যেমনিভাবে তারা নিজেদের সন্তানদেরকে 
চিনে, তা সত্বেও তারা এ সত্যকে গ্রহণ করে না। আল্লাহ তা'আলা তাদের 
সম্পর্কে বলেছেন, 
[১৭ ০01€ EDTA SE ৩ ৫ 05 ০8540 me ও LS 

“সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশতঃ (তারা এরূপ করে 
থাকে)”। [সুরা আল-বাকারাহ, আয়াত: ১০৯] 
এমনিভাবে মুশরিকরাও কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর অর্থ জানত এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে স্বীকার করত; 
কিন্তু তারা অহংকারের বশবর্তী হয়ে তা প্রত্যাখান করেছে। আল্লাহ তা‘আলা 

[০:১৩] {© 2555 BILAN Ls HEE Ey 
“তাদেরকে যখন বলা হত, “আল্লাহ ছাড় কোনো (সত্য) ইলাহ নেই’, তখন 
নিশ্চয় তারা অহঙ্কার করত”। [সুরা আস-সাফফাত, আয়াত: ৩৫] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 

[rr ee) ৩৪০০ এ ৪৬ ৩০৪৬] Sl; ৩৩৮5০ YN GY 
“কিন্তু তারা তো তোমাকে অস্বীকার করে না; বরং যালিমরা আল্লাহর 
আয়াতসমূহকে অস্বীকার করে”। [সুরা আল-আন'আম, আয়াত: ৩৩] 

৪- আল-ইনকিয়াদ তথা বশ্যতা স্বীকার বা মেনে নেওয়া: 

কবুল (গ্রহণ করা) ও ইনকিয়াদ (বশ্যতা স্বীকার করা) এতদুভয়ের মধ্যে পার্থক্য 
হলো, ইনকিয়াদ মানে কর্মের মাধ্যমে কোনো কিছুর মেনে নেওয়া প্রকাশ করা। 
আর কবুল হলো, কথা ও বিশ্বাসের মাধ্যমে কোনো কিছুকে সঠিক বলে গ্রহণ 
করা এবং তা প্রকাশ করা। উভয়টিই অত্যাবশকীয়। তন্মধ্যে ইনকিয়াদ হলো 
কায়মনোবাক্যে মেনে নেওয়া, বশ্যতা স্বীকার করা, আনুগত্য করা এবং আল্লাহর 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৭ 


বিধানের অমান্য না করা ও যেভাবে বিধান এসেছে ঠিক সেভাবে অনুসরণ 
করা। আল্লাহ তা'আলা বলেছেন, 
[০৮:৮0] HAL ৩০ I Fs) 
“আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর কাছে নিজকে সমর্পণ 
কর।”। [সুরা আয-যুমার, আয়াত: ৫৩] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
Ie: 95 BASS Ll ৬ ও ৬৬০) 
“আর দীনের ব্যাপারে তার তুলনায় কে উত্তম, যে সৎকর্মপরায়ণ অবস্থায় 
আল্লাহর কাছে নিজকে পূর্ণ সমর্পণ করল”। [সুরা আন-নিসা, আয়াত: ১২৫] 
[তত ৩০২] €৬৪ঠ ৮৮৭১ ৩০ স LoS ৯ এটা এস LS 5) 
“আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধচিত্তে আল্লাহর কাছে নিজকে সমর্পণ করে, সে 
তো শক্ত রশি আঁকড়ে ধরে।” [সুরা লোকমান, আয়াত: ২২] 
একমাত্র মহান আল্লাহর ইবাদতই হলো ইনকিয়াদের প্রকৃত অর্থ। আর নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকিয়াদ হলো, তাঁর সুন্নতের অনুসরণ করা, 
তিনি যা নিয়ে এসেছেন তা কবুল করা, অনুসরণ করা এবং তাঁর বিচারে সন্তুষ্ট 
থাকা৷ আল্লাহ তা'আলা এ সম্পর্কে বলেছেন, 
55551540194 2৫ 5 5 ও BASLE 5958 3 55 ১) 
[০:০৮] LG CS 1505 ৬০9 
“অতএব, তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে 
সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে 
ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং 
পূর্ণ সম্মতিতে মেনে নেয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৬৫] 
এ আয়াতে তাদের ঈমানের সঠিকতার জন্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ফয়সালাকে পূর্ণ সম্মতিতে মেনে নেওয়া শর্ত করা হয়েছে। 
অতএব, তিনি মহান আল্লাহর পক্ষ থেকে যেসব বিধান নিয়ে এসেছেন 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৮ 


সেগুলোতে নিজেকে পূর্ণ সমর্পণ করা ও পূর্ণ সম্মতিতে সেগুলোর অনুসরণ 
করা অপরিহার্ষ। 
৫- সত্যবাদিতা 
এর বিপরীত হলো মিথ্যাবাদিতা। ঈমানের এ শর্ত সম্পর্কে সহীহ হাদীসে 
এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
EE 055 elf 9৪ ৪১১৩৬ 150 1442 তা পাস সু থু BLL SAG ৩8 
“যে ব্যক্তি অন্তরের সত্যবাদিতার সাথে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আল্লাহ ব্যতীত 
কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর 
রাসূল সাক্ষ্য দিবে, এ অবস্থায় মারা গেলে জান্নাতে প্রবেশ করবে”।; 
পক্ষান্তরে কেউ যদি মুখে এ সাক্ষ্য দিল; কিন্তু অন্তরে এর মর্ম অস্বীকার করল 
তাহলে তার এ সাক্ষ্য কোনো কাজে আসবে না এবং সে নাজাতপ্রাপ্তও হবে না। 
যেমন আল্লাহ তা'আলা মুনাফিকদের মৌখিক সাক্ষ্যের ব্যাপারে বলেছেন, 
[\:0 Ul] 
“আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ জানেন 
যে, অবশ্যই তুমি তাঁর রাসূল। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, অবশ্যই 
মুনাফিকরা মিথ্যাবাদী”। [সুরা আল-মুনাফিকুন, আয়াত: ১] 
মুনাফিক ও কাফিরদের মিথ্যা সাক্ষ্যের ব্যাপারে আল্লাহ তা'আলা বলেছেন, 
[NAO Sah ৬5 BST ডি Dl as Lk ৩৬০ এরা ৬) 
“আর মানুষের মধ্যে কিছু এমন আছে, যারা বলে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর 
প্রতি এবং শেষ দিনের প্রতি’; অথচ তারা মুমিন নয়”। [সূরা আল-বাকারা, 
আয়াত: ৮] 


' মুসনাদ আহমদ, হাদীস নং ২২০০৩, শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি 
শাইখাইনের শর্তে সহীহ। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5.২5৯ 


৬- ইখলাস বা একনিষ্ঠতা 
এর বিপরীত হলো শির্ক । আল্লাহ তা'আলা বলেছেন, 
[YAS 52049 YO ওঃ EE HT LEG) 
“অতএব, আল্লাহর “ইবাদাত কর তাঁরই আনুগত্যে একনিষ্ঠ হয়ে । জেনে রেখ, 
আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত” । [সূরা আয-যুমার, আয়াত: ২-৩] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
NAO এস BE এন এত SY BY 
“বলুন, ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদাত 
করি তাঁর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে”। [সূরা আয-যুমার, আয়াত: ১১] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[১5:০9] ধ$ ৯১4০৬ LH fy 
করে”। [সুরা আয-যুমার, আয়াত: ১৪] 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(55535 ৬5 এ ANALY TY SDFG GELS pO এ 
যে খালিস অন্তরে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (পূর্ণ কালেমা তাইয়্যিবাহ) বলে”।! 
আর এটি ‘ইতবান ইবন মালিক রাদিয়াল্লাহু “আনহুর বর্ণিত দীর্ঘ হাদীসে অর্থের 
পরিপূরক, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


(40122 8 FS 4 3 9 IE ৬5১ 6০ SH EY) 


* সহীহ বুখারী, হাদীস নং ৯৯। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিত ব্যাখ্যা _ [৯৩০ 


“আল্লাহ তা'আলা তো এমন ব্যক্তিকে জাহান্নামের ওপর হারাম করে দিয়েছেন, 
যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত প্রকৃত 
কোনো উপাস্য নেই) বলে”।! 

অতএব, ইখলাস হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করা । এতে অন্য 
কাউকে শরীক না করা। এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফিরিশতা বা 
আল্লাহর প্রেরিত কোনো নবীকেও অংশিদার না করা । এমনিভাবে মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ওপর অনুসরণ ও অনুকরণেও 
ইখলাস থাকা । বিদ'আত ও সুন্নতের বিপরীত সব ধরণের কাজ বর্জন করা। 
এছাড়া শাসকগোষ্ঠী শরী'“আত বিরোধী যেসব আইন-কানুন তৈরি করে সেগুলো 
বর্জন ও বিরোধিতা করা। কেননা কেউ এসব আইনের ওপর সন্তুষ্ট থাকলে বা 
সেটা অনুযায়ী বিচারকার্য পরিচালনা করার পর তা মেনে নিলে সে মুখলিস 
ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না। 

৭- ভালোবাসা 

এর বিপরীত হলো অপছন্দ করা, শত্রুতা পোষণ করা । অতএব, বান্দার ওপর 
ফরয হলো সে তার সকল কাজ-কর্মে, কথা-বার্তায় আল্লাহ ও তাঁর রাসূলকে 
ভালোবাসবে । আল্লাহর অলী ও তাঁর অনুগত বান্দাদেরকেও সে আল্লাহর ওয়াস্তে 
ভালোবাসবে । এ সব ভালোবাসা যখন সত্যিকার অর্থে হবে, তখন সেটার 
প্রভাব তার বাহ্যিক দেহে পরিলক্ষিত হবে। তখন দেখা যাবে বান্দা সত্যিকার 
অর্থেই আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে, আল্লাহ ও তাঁর রাসূলের অনুগত্য 
করে, যথাযথভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর অনুগত্যের মাঝে সে স্বাদ 
আস্বাদন করে, আল্লাহ ও তাঁর রাসূল যেসব কথা ও কাজ পছন্দ করে সেগুলো 
পালনের জন্য দ্রুত ঝাপিয়ে পড়ে, অন্যায় ও গুনাহের কাজের ব্যাপারে সতর্ক 
থাকে, সে নিজেকে ও পরিবারকে তা থেকে বিরত রাখে, এসব কাজকে ঘৃণা 


৷ সহীহ বুখারী, হাদীস নং ৫২৪, সহীহ মুসলিম, হাদীস নং ৩৩। 
15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি্ত খা [৯5৩১ 


করে; যদিও এসব কাজ অন্তরের কাছে প্রিয় ও আনন্দদায়ক । কেননা সে জানে 

জাহান্নাম প্রবৃত্তির চাহিদা অনুযায়ী বস্তু দিয়ে পরিবেষ্টিত আর জান্নাত কষ্ট ও 

মনের অপছন্দ জিনিস দিয়ে ঘিরে রাখা হয়েছে। যখনই বান্দা এগুলো 

সত্যিকারভাবে পালন করতে পারবে তখনই তার প্রকৃত ভালোবাসা প্রমাণিত 

হবে। এ কারণেই যুন্নন আল-মিসরি রহ. কে জিজ্ঞেস করা হয়েছিল, কখন 

বুঝব যে, আমি আল্লাহকে ভালোবাসি? তিনি বললেন, ‘যখন তুমি দেখবে যে, 

মনের অসন্তুষ্ট ও কষ্টকর আদেশ ধৈর্যের মাধ্যমে পালন করছ’।' 

কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি দাবী করে যে, সে আল্লাহকে ভালোবাসে অথচ 

তার কাজ-কর্ম, কথা-বার্তা সে দাবী অনুযায়ী হয় না তাহলে তার দাবী মিথ্যা। 

আল্লাহ তা'আলা বলেছেন, 

৮5৮ DE BS এ এক ও এ ও জেড ৩14 
[+):১1)০ JMO 

“বলুন, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, 

আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে 

দিবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু”। [সুরা আলে ইমরান, 

আয়াত; ৩১ 

৮- আল্লাহ ব্যতীত অন্য সবকিছুর ইবাদত অস্বীকার করা 

এ শর্তটি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদীসে পাওয়া 

যায়। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

14931223425 4555 0105 605 hl 935 5 3543 IG এ YE ৩০। 


' আবু নৃ'আইম 'হিলইয়াতুল আউলিয়া'-তে উল্লেখ করেছেন, ৯/৩৬৩। 
IslamHouse econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা যন 


“যে ব্যক্তি ‘আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই’, এ কথা বলবে এবং আল্লাহ 

ছাড়া অন্যান্য উপাস্যকে অস্বীকার করবে, তবে তার জানমাল নিরাপদ হবে। 

আর তার হিসাব-নিকাশ আল্লাহর কাছে”।! 

পঞ্চমত: কালেমা শাহাদাতের বিপরীত কী? 

কালেমা শাহাদাহ “লা ইলাহা ইল্লাল্লাহু’ এর বিপরীত হচ্ছে আল্লাহকে অস্বীকার 

করা ও তাঁর সাথে শির্ক করা। এ সবের অনেক ধরণ আছে। নিম্নে তা 

আলোচনা করা হলো: 

প্রথমত: আল্লাহ ব্যতীত অন্য কেউ সৃষ্টি করেছে বা রিযিক দান করে বা জীবন 

মৃত্যু দান করে বা মহাবিশ্ব পরিচালনা করে বা তাঁর সাথে এসব কাজে শরীক 

আছে ইত্যাদি দাবী করা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর বিপরীত কাজ। 

১- এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন, 

কী ও 35552517505 5805 I Mh sk ভে ভর 
[৫৭৮ 255 ০৪45 AUG Bs on CS ০ 

কর। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অণু পরিমাণ কোনো কিছুর মালিক 

নয়। আর এ দু'য়ের মধ্যে তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য 

থেকে কেউ তাঁর সাহায্যকারীও নয়”। [সুরা সাবা, আয়াত: ২২] 

২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 

75১৪ জনি 5 এ ক BNE oc Se sds এটি 

[৭:০০] ঘটে 39134 


1 সহীহ মুসলিম, হাদীস নং ২৩। 

£ “লা ইলাহা ইল্লাল্লাহ'-এর শর্তাবলী সামান্য পরিমার্জন করে শাইখ আব্দুল্লাহ ইবন আব্দুর 
রহমান ইবন জিবরীন রহ.-এর 'শাহাদাতানে, মা'আনাহুমা ওয়ামা তাসতালযিমুহু কুল্লুম 
মিনহুমা’ শিরোনাম থেকে নেওয়া হয়েছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 25৩৩ 


“সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন এবং সৃষ্টি 
করেছেন অন্ধকার ও আলো। তারপর কাফিররা তাদের রবের সমতুল্য স্থির 
করে”। [সূরা আল-আন'আম, আয়াত: ১] 
৩- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
4৮55815753০ ভর 5 নভে 
20৮5 098 4৪] ৪3 ৫০ নি জনা ৬৪৩ ৩55505৬9৪২5 
(OH গা 55৩5 &৬ ধা তি ঠা বিএ একাজ lis 2 
[১:১০] 
“বলুন, “আসমানসমূহ ও জমিনের রব কে”? বলুন, 'আল্লাহ'। আপনি বলুন, 
“তোমরা কি তাঁকে ছাড়া এমন কিছুকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, যারা 
তাদের নিজদের কোনো উপকার অথবা অপকারের মালিক নয়? বলুন, ‘অন্ধ ও 
দৃষ্টিমান ব্যক্তি কি সমান হতে পারে? নাকি অন্ধকার ও আলো সমান হতে 
পারে? নাকি তারা আল্লাহর জন্য এমন কতগুলো শরীক নির্ধারণ করেছে, 
যেগুলো তাঁর সৃষ্টির তুল্য কিছু সৃষ্টি করেছে, ফলে তাদের নিকট সৃষ্টির বিষয়টি 
একরকম মনে হয়েছে"? বলুন, ‘আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি এক, 
একচ্ছত্র ক্ষমতাধর”। [সূরা আর-রা"'আদ, আয়াত: ১৬] 
আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার ব্যাপ্যারটি সমস্ত জাতিই স্বীকার করত; 
মধ্যে প্রেরিত হয়েছিলেন তারাও আল্লাহকে রব হিসেবে স্বীকার করত। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
৩ ও তি ০9929620393 ওপর কিট সা ৬০৪০5 ৩০৭) 
(OSES 0 বন 39583 LAT 2৫ ৩৪ জা ৬ আনা Es অনা 
[1:১9] 
“বলুন, ‘আসমান ও জমিন থেকে কে তোমাদের রিযিক দেন? অথবা কে 
(তোমাদের) শ্রবণ ও দৃষ্টিসমূহের মালিক? আর কে মৃত থেকে জীবিতকে বের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৪৪ 


করেন আর জীবিত থেকে মৃতকে বের করেন? কে সব বিষয় পরিচালনা 
করেন”? তখন তারা অবশ্যই বলবে, 'আল্লাহ'। সুতরাং, আপনি বলুন, 
“তারপরও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?” [সূরা ইউনুস, আয়াত: 
৩১] 
কিন্তু এতদসত্বেও তারা “লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য দিত না। তাদের অবস্থা 
সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন, 
ALE BS Sk © ৫৫৩5 ধা নসর Js 09672 
| [৮7 cro: ০১৬] {O ১%৫ 
“তাদেরকে যখন বলা হত, “আল্লাহ ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই’, তখন 
নিশ্চয় তারা অহঙ্কার করত। আর বলত, ‘আমরা কি এক পাগল কবির জন্য 
আমাদের উপাস্যদের ছেড়ে দেব?” [সূরা আস-সাফফাত, আয়াত: ৩৫-৩৬] 
[5:০1€0 ০৬৬ £58155 31135 পর) খা এ 
“সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক 
আশ্চর্য বিষয়!” [সূরা সদ, আয়াত: ৫] 
এতে বুঝা গেল যে, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে স্বীকৃতি না দেওয়ায় 
পূর্ববর্তী আয়াতসমূহে বর্ণিত তাদের পক্ষ থেকে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি 
প্রদান তাদের ঈমানের ক্ষেত্রে কোনো কাজে আসে নি। তাহলে যারা একদম 
আল্লাহকে রব হিসেবেও মানে না তাদের কি অবস্থা এবার ভেবে দেখুন। 
দ্বিতীয়ত: আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যে কোনো ধরণের ইবাদত করা। 
আর ইবাদত হচ্ছে এমন একটি সার্বিক নাম, যা এমন সকল প্রকাশ্য ও 
অপ্রকাশ্য কথাবার্তা ও কাজকর্মকে অন্তর্ভুক্ত করে, যেগুলো আল্লাহ ভালোবাসেন 
ও তাতে তিনি সন্তুষ্ট থাকেন এবং এগুলো তিনি ব্যতীত কারো জন্য করা 
জায়েয নেই।। যেমন, জবাই, মানত, সাজদাহ, ভয়, আশা, ভালোবাসা, সাহায্য 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


চাওয়া ও আশ্রয় প্রার্থনা করা ইত্যাদি। এ ব্যাপারে অনেক দলীল রয়েছে। 
যেমন, 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 
[০:20] (OO 45 4017 ১ 0) 
“আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই”। 
[সূরা আল-ফাতিহা, আয়াত: ৫] 
২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
(OSS ৫ ৩৩ জেটি তেও ওক ৫0 LET এঞা ও) 
[৭:52] 
তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর”। [সূরা আল-বাকারা, আয়াত: ২১] 
৩- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
SL এলি GIA ০51৩2 05০৪ 5 157) 
Site Ls J Hh ক ৩৯৮৫ EG ওঠা ১৩০ 
[Y1: LING BS NEE 9৫ ০০ এ এরা 
“তোমরা ইবাদত কর আল্লাহর, তাঁর সাথে কোনো কিছুকে শরীক করো না। 
আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতীম, 
মিসকীন, নিকট আত্মীয়- প্রতিবেশি, অনাত্ীয়- প্রতিবেশি, পার্শ্ববর্তী সাথী, 
মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ 
পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী”। [সূরা আন-নিসা, আয়াত: 
৩৬] 
৪- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 


15101170156 com 


9৮২৩৪ SG এ DA কলর জগ ১১১৩০৫৬০৬৩৬) 
০০১৬০] ডে ১:১৪ ৩৩ 9৩ HSE DAK LT 519) ও ৫৪6 
[7 
“তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে 
ডাকে, যে কিয়ামত দিবস পর্যন্তও তার ডাকে সাড়া দেবে না? আর তারা 
তাদের আহ্বান সম্পর্কে উদাসীন । আর যখন মানুষকে একত্র করা হবে, তখন 
এ উপাস্যগুলো তাদের শত্রু হবে এবং তারা তাদের ইবাদাত অস্বীকার 
করবে”। [সুরা আল-আহকাফ, আয়াত: ৫-৬] 
৫- আল্লাহ তা'আলা জিন্ন জাতির ভাষায় বলেছেন, 

NO BS 1559 HLT ৩5 Jy SA AY G3 359 ৩৫ সি 
“আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের 
অহংকার বাড়িয়ে দিয়েছিল”। [সূরা আল-জিন্ন, আয়াত: ৬] 

৬- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 

[০১১৩] 5১2 B33 Jy 
“অতএব, তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর”।১ [সূরা আল- 
কাউসার, আয়াত: ২] 
তৃতীয়ত: আল্লাহ ও সৃষ্টিজগতের মাঝে ভালোবাসা, সম্মান ও বড়ত্ব ইত্যাদিতে 
সমতা বিধান করা কালেমা শাহাদাতের বিপরীত কাজ। এ সম্পর্কে দলীল 
হলো; 
১- আল্লাহ তা'আলার বাণী, , 
3915 SES AGS ৩৪০ টি আআ ডি Salto ১০৬ ১৯ 
SVG 391329৯৯ 23230 95:58 এট 3৬ [কু] দরে, 

[৭৩. 


! অর্থ কুরবানী করো। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা হক 


“বলুন, “তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আস, যারা সাক্ষ্য দেবে যে, আল্লাহ এটি 
হারাম করেছেন” । অতএব, যদি তারা সাক্ষ্য দেয়, তবে তুমি তাদের সাথে সাক্ষ্য 
দিয়ো না। আর তাদের প্রবৃত্তির অনুসরণ করো না, যারা আমার আয়াতসমূহে 
মিথ্যারোপ করে, যারা আখিরাতে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের 
সমকক্ষ নির্ধারণ করে”। [সূরা আল-আন'আম, আয়াত: ১৫০] 
২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
MEE ডিএ Sl MESS A সেও এ ০১ ৩০ ২৩৫০5 এর ও) 
{GP 3555 BS এ BBS এআ 95 UAE জর্জ SF 35 
[10:5 4A] 

“আর মানুষের মধ্যে এমনও আছে, যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর 
সমকক্ষরূপে গ্রহণ করে, তাদেরকে আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে। 
আর যারা ঈমান এনেছে, তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর। আর যদি 
যালিমগণ দেখে- যখন তারা ‘আযাব দেখবে যে, নিশ্চয় সকল শক্তি আল্লাহর 
জন্য এবং নিশ্চয় আল্লাহ “আযাব দানে কঠোর”। [সুরা আল-বাকারা, আয়াত: 
১৬৫] 
৩- আল্লাহ তা'আলা জাহান্নামী মুশরিকদের ভাষায় বলেছেন, 
[4A Av: Las {© ৩৬০৬ ৩০৫০ UO ১৩৫০৫ এ ৩৫ 91400) 
‘আল্লাহর কসম! আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম’, ‘যখন আমরা 
তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম'। [সুরা আশ-শু'আরা, 
আয়াত: ৯৭-৯৮] 
৪- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(47519 AS IE এ 598 BS Sm 





IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5৮: 


“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খেল, সে অবশ্যই (আল্লাহর সঙ্গে) 
কুফরি করল বা শির্ক করল”।! 
চতুর্থত: আল্লাহর নৈকট্য লাভের জন্য তাঁর ও সৃষ্টির মাঝে অসীলা ও মাধ্যম 
তালাশ করা, এ ধারণা পোষণ করা যে, তারা তাঁকে আল্লাহর নৈকট্য লাভে 
সাহায্য করবে ও তাদের জন্য সুপারিশ করবে। এ কথার দলীল, 
১- আল্লাহ তা'আলার বাণী, 
A IEA NAS G3 28593 ০৪ LET ওটি AGT G3 এ Vy 
5S ৬১৪০ 8 5১ TH 6] 5202 4৪ ঠে ৩ ও (তে MT SLES 
IY: © 
“জেনে রেখ, আল্লাহর জন্যই বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য । আর যারা আল্লাহ ছাড়া 
অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, ‘আমরা কেবল এজন্যই 
তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে ।” 
যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে 
ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফির, নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত 
দেন না”। [সুরা আয-যুমার, আয়াত: ৩] 
২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
06401565255 SR Sk HLS YG HALES 3 ৩ এটা 9১১ ৩০৩১5 
€ 33833 LE YG AL সী ও 5 ভন ও এক উ HT Sf 
DA: 7552] 
“আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করছে, যা তাদের ক্ষতি করতে 
পারে না এবং উপকারও করতে পারে না। আর তারা বলে, ‘এরা আল্লাহর 
নিকট আমাদের সুপারিশকারী'। বল, “তোমরা কি আল্লাহকে আসমানসমূহ ও 
জমিনে থাকা এমন বিষয়ে সংবাদ দিচ্ছ যা তিনি অবগত নন? তিনি পবিত্র 


' আবু দাউদ, হাদীস নং ৩২৫১, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
IslamHouse .con 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


মহান এবং তারা যা শরীক করে, তা থেকে তিনি অনেক উর্ধ্বে”। [সুরা 
ইউনুস, আয়াত: ১৮] 
পঞ্চমত: আল্লাহর শরী'আত ব্যতীত অন্য কোনো বিধান দ্বারা সমাজ ও দেশ 
পরিচালনা করা । এ সম্পর্কে দলীল হচ্ছে: 
১- আল্লাহ তা'আলার বাণী, 
Hf 63532 DUS ৩5455 ৩৪ i be EH ৩০:৪% Gl 5 fy 
as Js Ahad of Sil 325 oh te ওত ০৮০ dS 
[1-: LINO 
“তুমি কি তাদেরকে দেখ নি, যারা দাবী করে যে, নিশ্চয় তারা ঈমান এনেছে 
তার ওপর, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাযিল করা হয়েছে 
তোমার পূর্বে । তারা তাগূতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে 
নির্দেশ দেওয়া হয়েছে তাকে অস্বীকার করতে আর শয়তান চায় তাদেরকে ঘোর 
বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে”। [সুরা আন-নিসা, আয়াত: ৬০] 
২- আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
৯৫৪৪ EU 9 44১1 OF 
88768 fer ৩০৪ ০ ৩৫056 টিক ৩৮ ত্র) এম dss 
৪ ৩৯০%৪ট CSS A ও ৬:1০ ৩৯৫ 52৯09 ৩৯৮ জরা 
EE ৩০ ৮৪৫ এ) 2492) 5296 এনা ও ও ৩ 
[০৭ 4৭:০৩] LO hl 5 ৩১০ ১ 4) গাও EE 5 
“আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা কর, যা আল্লাহ নাযিল করেছেন এবং 
তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। আর তাদের থেকে সতর্ক থাক যে, আল্লাহ 
যা অবতীর্ণ করেছেন, তার কিছু থেকে তারা তোমাকে বিচ্যুত করবে । অতঃপর 
যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে জেনে রাখ যে, আল্লাহ তো কেবল 
তাদেরকে তাদের কিছু পাপের কারণেই ‘আযাব দিতে চান। আর মানুষের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৪৪ 


অনেকেই ফাসিক। তারা কি তবে জাহেলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত 
বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে অধিক উত্তম? হে 
মুমিনগণ, ইয়াহুদী ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা 
একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে 
নিশ্চয় তাদেরই একজন নিশ্চয় আল্লাহ যালিম কওমকে হিদায়াত দেন না”। 
[সূরা আল-মায়েদা, আয়াত: ৪৯-৫১] 
এ সব ঈমান ও কালেমাবিরোধী কাজ কোনো কোনো মানুষের মাঝে একত্রে 
সব পাওয়া যেতে পারে, আবার কারো মধ্যে আংশিক পাওয়া যেতে পারে। 
বস্তুত: কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ" এর সাক্ষ্য সর্বোচ্চ ও সর্বোত্তম কাজ যা 
সকল নবী রাসূল করেছেন। রাসূলগণের এ দাওয়াত বহুবার উচ্চারিত হয়েছে। 
সকলেরই একই দাওয়াত ছিল। 

[ASLAN {O HIE 441৩2০54019) 
“তোমরা আল্লাহর ইবাদাত কর। তিনি ছাড়া তোমাদের কোনো (সত্য) ইলাহ 
নেই”। [সূরা আল-আ'রাফ, আয়াত: ৫৮] 
এ ধরণের একই দাওয়াত কুরআনে বহু জায়গায় উল্লেখ হয়েছে। এ দাওয়াতের 
জন্যই আল্লাহ তা'আলা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুওয়াত 
দিয়ে প্রেরণ করেছেন। তিনি এ দাওয়াত প্রচারে আপ্রাণ চেষ্টা ও পরিশ্রম 
করেছেন। তাঁর জীবনীই এ সবের জীবন্ত সাক্ষ্য। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
HI ০5 ৭5) 36 ও 3১ ০৮5 এ ৩০ THT ও A এক 

৩৭০৫৬ ৬৬১০ 

“আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য প্রেরিত হয়েছি, যতক্ষণ না 
তারা কেবল আল্লাহর ইবাদত করে, যার কোনো শরীক নেই। আর তীরের 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংকষি বাশ [= 


ছায়ায় আমার রিযিক নির্ধারণ করা হয়েছে এবং যে আমার বিরুদ্ধাচারণ করে 
তার জন্য রয়েছে লাঞ্কনা-বঞ্চনা।”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 
15:29 41 Js RE BEALL ৭ ঠা 9:88 ভুল এ এ ও তিল 
94০ 4 NL AIGA ৪৩১ Gs AcE 15195 99 ক SSL 
101 Fe elo 
“আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছে, যতক্ষণ না 
তারা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো হক্ক ইলাহ্‌ নেই ও মুহাম্মাদ 
(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল, সালাত কায়েম করে ও 
যাকাত দেয়। তারা যদি এ কাজগুলো করে, তবে আমার পক্ষ থেকে তাদের 
জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী 
যদি কোনো কারণ থাকে, তাহলে স্বতন্ত্র কথা। আর তাদের হিসাবের ভার 
আল্লাহর ওপর ন্যস্ত।”£ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দাওয়াত দিতে অনেকের কাছে দূত 
ও পত্র প্রেরণ করেছেন। যেমন, মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহুর 
ইয়ামেনে প্রেরণের ঘটনা উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
SB 4৭4৮5 SE এ৪। ২ SE এ 1১৩ pS JA Se ৩৪ SE Dn 
৩৬92৮ BI SS SE hale HSU LSE DI LE 4 
CEG 3 5 8105 55% BIS Lele HF DMS LULL DI LEW 


মুসনাদে আহমদ, হাদীস নং ৫১১৪। আল্লামা শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি 
দ'য়ীফ। তবে এ হাদীসে অনেকগুলো সহীহ শাহেদ আছে, সে ভিত্তিতে হাদীসটি হাসান 
পর্যায়ে উন্নীত হয়। 

£ সহীহ বুখারী, হাদীস নং ২৫; সহীহ মুসলিম, হাদীস নং ২০। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিও বাধা _ [5৪২ 


Al SSG CS ST BG ce BIN 5555 9৭4052906৫6 901 15 OY 
(১০ 
“তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ তাদের সাথে সাক্ষাৎ হলে এ 
কথার আহ্বান জানাবে যে, আল্লাহ ব্যতীত কোনো হক্ক ইলাহ নেই এবং আমি 
আল্লাহর রাসূল। যদি তারা তা মেনে নেয় তাহলে তাদের জানিয়ে দেবে দিনে 
এবং রাতে আল্লাহ তাদের ওপর পাঁচ ওয়াক্তের সালাত ফরয করেছেন । যদি 
তারা তা মেনে নেয়, তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ তাদের ওপর 
যাকাত ফরয করেছেন। ধনীদের থেকে তা আদায় করা হবে এবং তাদের 
দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। তারা এ কথাটি মেনে নিলে, সাবধান! যাকাত 
হিসেবে তুমি তাদের থেকে বাছাই করে উত্তমগ্ডলো নিবে না। আর মযলুমের 
(বদ) দো'আ থেকে সাবধান! কেননা আল্লাহর ও মযলুমের দো'আর মধ্যে 
কোনো অন্তরায় নেই ৷”! 
কালেমা শাহাদাহ “লা ইলালা ইল্লাল্লাহ" যেমন বান্দার ঈমানের প্রথম শর্ত তেমনি 
তা তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময়েরও দাবী । হাদীসে এসেছে, আবু সাঈদ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ll J) এ) bl ১০৩৯, 152) 
“তোমাদের মধ্যে যাদের মৃত্যু অত্যাসন্ন তাকে 'লা-ইলাহা ইল্লাল্লাহ' এ কালেমা 
তালকীন (স্মরণ) করতে থাক”।£ 
অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
4৫681155201 3 এ ২2০১৫ IT SE ৩০। 


সহীহ বুখারী, হাদীস নং ১৪৫৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৯। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৯১৬। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি যখ _ [৮৪ 


“যে ব্যক্তির সর্বশেষ কথা হবে “লা-ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত হক 
কোনো মা'বুদ নেই), সে জান্নাতে প্রবেশ করবে” 
এ কালেমার জন্যই আল্লাহ জিহাদ, দাওয়াত, সৎকাজের আদেশ ও অসৎকাজ 
থেকে নিষেধ করা ফরয করেছেন। এ কালেমার কারণেই মানুষ দুই শ্রেণীতে 
বিভক্ত। একদল আহলে ঈমান; তারা জান্নাতী । আর অন্যদল আহলে কুফর; 
তারা হতভাগা জাহান্নামী। 
যারা এ কালেমাকে জীবনে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে বাস্তবায়ন করতে সক্ষম 
হয়েছে, এ কালেমার দাবী প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের জন্য 
দুনিয়া ও আখিরাতে রয়েছে পূর্ণ নিরাপত্তা, সঠিক হিদায়াত ও সফলতা ৷ আল্লাহ 
তা'আলা বলেছেন, 
MENLO 65:85 বা 0 45901508558 9223 07554 ওটি 
“যারা ঈমান এনেছে এবং নিজ ঈমানকে যুলমের সাথে সংমিশ্রণ করে নি, 
তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হিদায়াতপ্রাপ্ত”। [সূরা আল-আন'আম, 
আয়াত: ৮২] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(201 539 905 823 ANAT IE ৩০১ 2 এ Sy 
“নিশ্চয় আল্লাহ তা'আলা এমন ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে 
আল্লাহর সন্তোষ লাভের আশায় ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ব্যতীত হক 
কোনো ইলাহ নেই) বলে”।£ 
এ কালেমা দুনিয়া ও আখিরাতে নাজাতের একমাত্র উৎস, অদ্বিতীয় উপায়। 
এটি সর্বোত্তম যিকির ও সর্বশ্রেষ্ঠ অসীলা । আমরা আল্লাহর কাছে এ প্রার্থনা করি 
যে, তিনি যেন আমাদেরকে ও আমাদের অন্যান্য মুসলিম ভাইদেরকে তাদের 


! আবু দাউদ, হাদীস নং ৩১১৬ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
2 সহীহ বুখারী, হাদীস নং ৫২৪; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 3588 


A 


অন্তর্ভুক্ত করুন যারা এ কালেমার হাকীকত বুঝতে পেরেছেন, সে অনুযায়ী 
আমল করেছেন এবং কথা কাজে তারা একনিষ্ঠ ছিলেন। নিশ্চয় আল্লাহ 
সর্বশ্রোতা ও দো'আ কবুলকারী। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংকষি ব্যাযা_ [৯৪৫ 


“মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 
ইতোপূর্বে আলোচনা করেছি যে, “মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর সাক্ষ্য কালেমা 
শাহাদাহ্‌ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর মধ্যে বাস্তব ও অর্থগতভাবেই অন্তর্ভুক্ত 
অতএব, কালেমা শাহাদাহ্‌ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর ব্যাপারে ইতোপূর্বে যেসব 
আলোচনা হয়েছে তা সবকিছুই 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম)কে শামিল করবে; যদিও পুরা বাক্যের প্রথমাংশ ‘লা ইলাহা ইল্লাল্লাহ' 
উল্লেখ করা হয়। শাহাদাহ “মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম)কে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ শাহাদাহর সাথে একত্রিতকরণের 
অনেকগুলো হিকমত ও উদ্দেশ্য রয়েছে। তন্মধ্যে কয়েকটি নিম্নে আলোচনা করা 
হলো: 

১- আল্লাহর রাসূলকে ভালোবাসার প্রমাণ: 

এটা ঈমানের মূল অংশ। সুতরাং কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
ভালো না বাসলে মুমিন হতে পারবে না। তাঁর ভালোবাসা ব্যতীত ঈমানদার 
হতে পারবে না। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

154095209৬5 1 ৩51548০1০4০ কি ৭ জে ও ও 
“সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত 
মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের 
চেয়ে বেশি প্রিয় হই”।! 

২- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও আনুগত্য করা: 
তাঁর ভালোবাসা ও তাঁর প্রতি ঈমানের অবিচ্ছেদ্য অংশ হলো তাঁর অনুসরণ ও 
আনুগত্য করা। আল্লাহ তা'আলা তাঁর রাসূলের অনুসরণ সম্পর্কে বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪; সহীহ মুসলিম, হাদীস নং ৪৪। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৪৬ 


৮5৮ DE BS Lb 2 HULL ও এ ও জেড ৩৩ 
[re 7১:৩1৯০০]] বি ৬১৪৫৭ ৩ YB 8 Ih HA HO 
“বলো, ‘যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, 
আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে 
দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু'। বল, তোমরা আল্লাহ ও 
তাঁর রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় 
আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না”। [সূরা আলে ইমরান, আয়াত: ৩১-৩২] 
সুতরাং কেউ যদি ভাবে যে, সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
আনুগত্য ও অনুসরণ ব্যতীত আল্লাহকে পাবে তাহলে সে কুফুরী করল। আল্লাহ 
তা'আলা বলেছেন, 

16: AMAT ৩১৮ 6৬৪ ১১৯৫ ৩ ESE 
“আর আমরা যে কোনো রাসূল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর 
অনুমতিক্ৰমে তাদের আনুগত্য করা হয়।”। [সূরা আন-নিসা, আয়াত: ৬৪] 
৩-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত যাবতীয় সংবাদের উপর বিশ্বাস 
করা: 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সংবাদ দিয়েছেন সব কিছুর 
ওপর ঈমান আনা ও মনে-প্রাণে বিশ্বাস করা । কেউ যদি তাঁর আনিত কোনো 
বিধানের বিরোধিতা করে বা তাতে মিথ্যারোপ করে তাহলে সে কাফের বলে 
বিবেচিত হবে । চাই তার সে বিরোধিতা প্রবৃত্তির অনুসরণের কারণে বা কোনো 
রহিত বা প্রথাগতভাবে প্রাপ্ত বিধি-বিধানের অনুসরণের কারণে অথবা জাগতিক 
কোনো জ্ঞান-বিজ্ঞানের অনুসরণ করার কারণেই হোক। কারণ আল্লাহ তা'আলা 
বলেছেন, 


[৮৮:১১] (OSA এল) ৪ ৬৫০ ০৪৪ HE SAG) 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৪৭ 


“আর যে সত্য নিয়ে এসেছে এবং যে তা সত্য বলে মেনে নিয়েছে, তারাই 
হলো মুত্তাকী ৷” । [সুরা আয-যুমার, আয়াত: ৩৩-৩৪] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[A: ৩৭৬] এ ওরা ১১745554595) 

“অতএব, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের এবং আমরা যে নূর অবতীর্ণ করেছি 
তার প্রতি ঈমান আন।”। [সূরা আত-তাগাবুন, আয়াত: ৮] 
আল্লাহ তা'আলা আরও বলেছেন, 

[tO ৩০5 NR IO ভগ ০6 ৬৮৫৩০) 
“আর সে মনগড়া কথা বলে না। তাতো কেবল অহী, যা তার প্রতি অহীরূপে 
প্রেরণ করা হয়”। [সুরা আন-নাজম, আয়াত: ৩-৪] 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


9 লরি, 


94550৭17535 রুবি 955 SG ES Tosa 22 44 eds 
| ৮০০০ Se SE Nhs SL ওর ০ 

“সে সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের প্রাণ, ইয়াহুদী হোক আর খ্রিস্টান 

হোক, যে ব্যক্তিই আমার সম্পর্কে শুনেছে, অথচ আমার রিসালতের ওপর ঈমান 

না এনে মারা গেছে, অবশ্যই সে জাহান্নামী হবে” ।' 

এ ঘোষণা আহলে কিতাবদের জন্য। আর অন্যদের ক্ষেত্রে তো আরো বেশি 

প্রযোজ্য। সুতরাং যারাই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 

ঈমান আনে নি তারা জাহান্নামী হবে। 

৪- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মেনে নেওয়া: 

সকল কথা-বার্তা, কাজে-কর্মে তাঁকে ফয়সালাকারী ও বিচারক হিসেবে মেনে 

নেওয়া। তাঁর রায়ের ওপর কারো রায়কে অগ্রাধিকার না দেওয়া। আল্লাহ 

তা'আলা বলেছেন, 


! সহীহ মুসলিম, হাদীস নং ১৫৩। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 35:8৮ 


55551540194 20 5 CG এ 5 5958 3 55 ১) 
[৭০:০৮] € ৫154-50-39 ৬০9 
“অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে 
সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে 
ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং 
পূর্ণ সম্মতিতে মেনে নেয়”। [সূরা আন-নিসা, আয়াত: ৬৫] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[১:১৮] €$4+:59 এ এও ৩৫ 9 ও ভু 
“হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না”। 
[সুরা আল-হুজরাত, আয়াত: ১] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
Cap se HS Sins অত্র AL HSS গু এ ১০১৩৫ SY 
7:১3] 
“আর আল্লাহ ও তাঁর রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর 
জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না।”। 
[সূরা আল-আহ্যাব, আয়াত: ৩৬] 
অতএব, যারাই মানব রচিত আইন ও জাহেলী মতামতানুসারে বিচারকার্য 
আলাইহি ওয়াসাল্লাম) এর বিপরীত কাজে লিপ্ত। সুতরাং তারা ঈমানদার হতে 
পারবে না। 
৫- আল্লাহ তাঁর দ্বারা যা শরী'আতসিদ্ধ করেছেন তা ছাড়া অন্য কোনো ইবাদত 
না করা: 
আর এর অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে 
আঁকড়ে ধরা, তাঁর পথ-নির্দেশনা অনুযায়ী সকল কাজ করা, আল্লাহর নৈকট্য 
লাভের প্রত্যাশায় দীনের মধ্যে যেসব বিদ'আত ও নতুন আবিষ্কার করা হয় তা 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৪১৪১ 


সম্পূর্ণরূপে পরিহার করা এবং জীবনের সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসারী হওয়া। আল্লাহ তা'আলা বলেছেন, 
MEGAMAN 22865285285 MILES KS 
[0 : SLD ৫13৫ 
“অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ-এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য 
যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে”। 
[সূরা আল-আহযাব, আয়াত: ২১] 
এ GAG ০৮09৯০552৫9 SL ও 5 ৯৫ ৬৪ ৫৯০ BUS ৩০) 
[০ :০০০)] (© Vas ৩০5 2489 
“আর যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার জন্য হিদায়াত প্রকাশ পাওয়ার পর 
এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফিরিয়ে দেবো 
যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাব জাহান্নামে। আর আবাস হিসেবে 
তা খুবই মন্দ”। [সূরা আন-নিসা, আয়াত: ১১৫] 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(33746 4০ ০5155 ৩৮৮ Se ta 
“কেউ আমাদের এ শরী'আতে নেই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা 
প্রত্যাখ্যান করা হবে”।! 
অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
“যে ব্যক্তি এমন কোনো কর্ম করলো যা আমাদের দীনে নেই, তবে তা হবে 
প্রত্যাখ্যাত” ।£ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ২৬৯৭; সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ১৭১৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা সি 


45 ২166 505 34১৩৫ এত ওর এ পু 5) 
“আমি তোমাদেরকে স্বচ্ছ-শুভ্র অবস্থায় ছেড়ে গেলাম, যার রাত-দিন ওজ্বল্যে 
সমান ধ্বংসশীল ব্যতীত কেউ তা থেকে বক্র (পথভ্রষ্ট) হবে না”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার পরিজন, সাহাবীগণ ও 
কিয়ামত পর্যন্ত যারা তাঁর সুন্নতের অনুসারী সকলের ওপর আল্লাহর রহমত 
নাযিল হোক। আমীন । 


৷ ইবন আবু 'আসেম, “কিতাবুস সুন্নাহ’ এ বর্ণনা করেছেন। মুনযিরী রহ. হাদীসের সনদটিকে 
হাসান বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা DES 


দ্বিতীয় রুকন: সালাত 
ত্বহারাত 
ত্বহারাতের পরিচয় ও হুকুম: 
ত্বহারাত অর্থ ময়লা-আবর্জনা ও অপবিত্রতা থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা 
ও পবিত্রতা অর্জন। অর্থাৎ অপবিত্রতা ও নাজাসাত দূর করা। প্রত্যেক 
মুসলিমের জন্য পবিত্রতা অর্জন ফরয। আল্লাহ তা'আলা বলেছেন, 
[5:১১-81] (5858 35) 
“আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর”। [সূরা আল-মুদ্দাসসির, আয়াত: 
৪] 
[৭2১] 65585 ৫4 ৫৫ ৩ 
“আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। [সুরা আল- 
মায়েদা, আয়াত: ৬] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
1455 ৬০85৩ ১92৮5282528 Yh 
“ত্বহারাত ব্যতিরেকে সালাত কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে 
সদকা কবুল হয় না।”? 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৩1455258510) 
“পবিত্ৰতা হলো ঈমানের অর্ধাংশ।”1£ 
ত্বহারাতের প্রকারভেদ: 
ত্বহারাত দু'প্রকার। অপ্রকাশ্য ও অভ্যন্তরীণ পবিত্রতা এবং প্রকাশ্য ও বাহ্যিক 
পবিত্রতা । 


' সহীহ মুসলিম, হাদীস নং ২২৪। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ২২৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০৫২ 


১- অপ্রকাশ্য ও অভ্যন্তরীণ পবিত্রতা: সব ধরণের শির্ক, সন্দেহ, সংশয়, 
কুসংস্কার থেকে অন্তরকে পবিত্রকরণ। একমাত্র মহান আল্লাহর ইখলাস, 
আল্লাহর দিকে একনিষ্ঠতার সাথে ধাবিত হওয়া, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে এসব অর্জিত হয়। সমস্ত গুনাহ, 
পাপাচার ও শরী'আত বিরোধী কাজ থেকে অন্তরকে পবিত্র করা। আর এটি 
খাঁটি তাওবার মাধ্যমের অর্জিত হয়। 
২- প্রকাশ্য ও বাহ্যিক পবিত্রতা; শরীরকে ছোট বড় নাপাকী ও নাজাসাত 
থেকে পবিত্র করা। 
ক- ত্বহারাতুল খুবস তথা বড় অপবিব্রতা থেকে পবিত্রকরণ বলতে শরীরে 
বাহ্যিক নাপাকী লেগে থাকলে, সঙ্গমজনিত নাপাকী, হায়েয, নিফাসের নাপাকী 
ও নাজাসাত ইত্যাদি থেকে পবিত্র পানি দ্বারা শরীর, কাপড়, জমিন ইত্যাদিকে 
পবিত্রকরণ। 
খ- ত্বহারাতুল হাদাস তথা পেশাব, পায়খানা ও অন্যান্য অযু ভঙ্গকারী কারণে 
অপবিত্র হলে অযু, গোসল ও তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করা। 
কীভাবে পবিত্রতা অর্জিত হবে? 
পবিত্ৰতা দু পদ্ধতিতে অর্জন করা যায়: 
১- মুতলাক বা স্বাভাবিক পানি দ্বারা পবিত্রতা অর্জন। স্বাভাবিক পানি বলতে 
এমন পানি যা তার সৃষ্টিগত চরিত্র ধারণ করে আছে। কোনো কিছু তার সাথে 
মিলিত হয়ে তার স্বাদ, গন্ধ বা রঙ পরিবর্তন করে নি। হোক তা আকাশ থেকে 
বর্ষিত যেমন, বৃষ্টি কিংবা বরফ বা শিলা । অথবা জমিনে প্রবাহমান পানি যেমন 
সাগরের পানি, নদীর পানি, বৃষ্টির পানি, কূপের পানি। আল্লাহ তা'আলা 
বলেছেন, 

LAGAN LO HE 26 চা ৩১ 5) 
“এবং আমরা আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করেছি”। [সুরা আল-ফুরকান, 
আয়াত: ৪৮] 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5৫৩ 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(255 LSE 2985 2000 
“পানি স্বাভাবিকভাবে পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না” 
২- পবিত্র মাটি, বালু, পাথর, শিলা ইত্যাদি দ্বারা পবিত্রতা অর্জন করা। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
02445510585 ৩০৭ ৫ Sots) 
“আমার জন্য জমিনকে পবিত্র ও মসজিদ (সালাতের স্থান) করা হয়েছে”।£ 
পানি পাওয়া না গেলে বা অসুস্থতা ও অন্য কোনো কারণে পানি ব্যবহারে অক্ষম 
হলে পবিত্র মাটি দ্বারা পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ তা'আলা বলেছেন, 
[tv : Ll 5132192 নও ১১ BY 
“আর যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম কর।”। [সূরা আন- 
নিসা, আয়াত: ৪৩] 
অনুরূপ রাসূলুল্লাহ্‌ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
LG UN ISG BB Gs PEE এআ TO 401 LE CEN এ ৩) 
(45755 
“পবিত্র মাটি মুসলিমদের জন্য পবিভ্রতাকারী বস্তু, যদিও সে দশ বছর ধরে 
পানি না পায়। যখন সে পানি পাবে তখন নিজের শরীরে যেন পানি 
পৌঁছায় (গোসল করে)”।১ 
ফায়েদা: পানির প্রকারভেদ: 
১- স্বাভাবিক পানি: ইতোপূর্বে স্বাভাবিক পানির সংজ্ঞা ও হুকুম আলোচনা করা 
হয়েছে। এ পানি নিজে পবিত্র ও অন্য কিছুকেও পবিত্র করতে পারে। 


! মুসনাদে আহমদ, হাদীস নং ১১২৫৭ শু“আইব আরনাউত বলেছেন, হাদীসটি বিভিন্ন শাহেদের 
ভিত্তিতে সহীহ । 

£ সহীহ মুসলিম, হাদীস নং ৫২৩। 

+ তিরমিযী, হাদীস নং ১২৪। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


- ব্যবহৃত পানি: তা হলো অযু বা গোসলকারীর অঙ্গ স্পর্শ করে পতিত হওয়া 
পানি । এ পানির হুকুম হলো, পবিত্রতা অর্জনের জন্য স্বাভাবিক পানির মতো এ 
পানি ব্যবহার করা যাবে। কেননা এ পানি মূলত পবিত্র । হাদীসে এসেছে, 

19503 ৩৫ 9৩৮৫ ৬০ ৮৪ 5 পুতি hl (০ Sh 
“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাতের অতিরিক্ত পানি দ্বারা মাথা 
মাসাহ করেন”।! 
৩-যে পানির সাথে পবিত্র বস্তু মিশ্রিত হয়েছে: যেমন, সাবান, গাছের পাতা 
ইত্যাদি যা আলাদা করা যায়। এ পানির হুকুম হলো, যতক্ষণ এটাকে স্বাভাবিক 
পানি বলা যায় ততক্ষণ তা পবিত্র । অর্থাৎ এগুলো যদি পানিকে এমন পরিবর্তন 
করে না দেয় যার কারণে পানিকে পানি বলে অভিহিত করা যায় না, তাহলে তা 
পবিভ্র। 
৪- এমন পানি যার সাথে নাপাকি মিশ্রিত হয়েছে: এ পানির দু অবস্থা: 
প্রথমত: নাজাসাত যদি পানির স্বাদ, রং ও গন্ধ পরিবর্তন করে দেয় তবে সকল 
আলেমের মতে, এ পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েয হবে না। 
দ্বিতীয়ত: পানি তার স্বাভাবিক অবস্থাতে বিদ্যমান আছে, এর তিন গুণের 
কোনো গুণ পরিবর্তন করে দেয় নি। তাহলে এ পানি পবিত্র ও এ পানি দ্বারা 
পবিত্রতা অর্জন করা যাবে। চাই পানির পরিমান বেশি হোক বা কম হোক। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(25 2:24 ১2945 2000 

“পানি স্বাভাবিকভাবে পবিত্র, কোনো কিছু একে অপবিত্র করতে পারে না”। 
নাজাসাতের প্রকারভেদ: 


* আবু দাউদ, হাদীস নং ১৩০। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 
2 মুসনাদে আহমদ, হাদীস নং ১১২৫৭। শু'আইব আরনাউত বলেছেন, হাদীসটি বিভিন্ন 
শাহেদের ভিত্তিতে সহীহ 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৫৫ 


2০৬ (নাজাসা) এর বহুবচন ০০.৫ (নাজাসাত)। মানুষের লজ্জাস্থান (পেশাব 
বা পায়খানার রাস্তা) থেকে যেসব অপবিত্র জিনিস বের হয়, যেমন পেশাব, 
পায়খানা, মযী (কামরস), অদী (পেশাবের আগে পরে নির্গত রস), এমনিভাবে 
যেসব প্রাণির গোস্ত খাওয়া জায়েয নেই সেসব প্রাণির পেশাব, পায়খানা 
ইত্যাদিকে নাজাসাত বলে ৷ এছাড়াও রক্ত, পুঁজ, বমি ইত্যাদিও নাজাসাত। সমস্ত 
মৃত প্রাণি ও মৃত প্রাণির অংশবিশেষ সবই নাজাসাত। তবে যেসব চামড়া 
দাবাগাত বা প্রসেসিং করা হয় সেসব চামড়া পবিভ্র। কেননা রাসূলুল্লাহ্‌ 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(2৬৮ 59 ES ০০৬ Eh 
“যে কোনো চামড়া প্রক্রিয়াজাত করা হলেই তা পাক হয়ে যায়”।! 
পেশাব পায়খানার আদবসমূহ: 


১- মানুষের দৃষ্টির বাহিরে নির্জন স্থানে পেশাব পায়খানা করা ৷ হাদীসে এসেছে, 
5145 EE SES SUA SGT ৪৪ CS ৮5 $০ 5h 

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানার ইচ্ছা করতেন, তখন 

তিনি এত দূরে গমন করতেন যে, তাকে কেউ দেখতে পেত না”।* 

২- হারিয়ে যাওয়ার ভয় না থাকলে এমন কোনো কিছু সাথে না নেওয়া যাতে 

আল্লাহর নাম রয়েছে। 

৩- পেশাব-পায়খানার সময় কথা না বলা। 

৪- কিবলাকে সম্মান করা৷ তাই পেশাব পায়খানার সময় কিবলার দিকে মুখ বা 

পিঠ ফিরিয়ে না বসা। কিবলা ছাড়া অন্য দুর্দিকে ফিরে বসা। 

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


' সহীহ মুসলিম, হাদীস নং ৩৬৬; ইবন মাজাহ, হাদীস নং ৩৬০৯ । আলবানী রহ. হাদীসটিকে 
সহীহ বলেছেন। 
£ আবু দাউদ, হাদীস নং ২, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ডি 


EH ৩৯9 ৬০৪: 35 এ) 19৮5-5৭ 
“যখন তোমরা পায়খানায় আসবে তখন তোমরা কিবলামুখী হয়ে ও কিবলার 
দিকে পিঠ দিয়ে পেশাব-পায়খানা করবে না; বরং তোমরা পূর্ব বা পশ্চিমমুখী 
হয়ে পেশাব-পায়খানা করবে” ।! 
৫- মানুষের কথাবার্তা, বসা ও বিশ্রামের জায়গায়, পানির ঘাট, ফলদার ছায়াদার 
গাছের নিচে পেশাব পায়খানা থেকে বিরত থাকা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
9০৪৫] 825 BEE G3 06 1 4520 30৯00 ৩5 293 4১৪৯ ih 

(৫১ 

“তোমরা এমন দুটি কাজ থেকে বিরত থাকো যা অভিশপ্ত। সাহাবীগণ জিজ্ঞাসা 
করলেন, ইয়া রাসূলুল্লাহ! সেই অভিশপ্ত কাজ দু'টি কী? জবাবে রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি মানুষের যাতায়াতের পথে 
কিংবা ছায়াযুক্ত স্থানে (বৃক্ষের ছায়ায় যেখানে মানুষ বিশ্রাম নেয়) পেশাব- 
পায়খানা করে”।£ 
৬- পেশাব পায়খানায় প্রবেশের সময় বাম পা দিয়ে প্রবেশ করা আর বের 
হওয়ার সময় ডান পা দিয়ে বের হওয়া; কিন্তু মসজিদে প্রবেশের সময় এর 
উল্টোটা করা । অর্থাৎ ডান পা দিয়ে প্রবেশ করা আর বাম পা দিয়ে বের 
হওয়া ৷ দু'টি স্থানের মর্যাদার পার্থক্য বুঝানোর জন্য এ ধরণের কাজ করা হয়। 
৭- প্রবেশের পূর্বে 4 ২ ‘বিসমিল্লাহ’ বলা, আর বের হওয়ার সময় বলবে, 


' সহীহ বুখারী, হাদীস নং ৩৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ২৬৪। লেখকের হাদীসের শব্দাবলী 
সহীহ বুখারী বা মুসলিমে হুবহু পাওয়া না যাওয়ায় সহীহ বুখারীর নস লেখা হয়েছে। - 
অনুবাদক । 

£ সহীহ মুসলিম, হাদীস নং ২৬৯; আবু দাউদ হাদীস নং ২৫, আলবানী রহ. হাদীসটিকে সহীহ 
বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৫৭ 


(০313 1৬ । 92 ২১১০1 2) ) 

“হে আল্লাহ! আমি মন্দকাজ ও শয়তান থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি”।£ 
এমনিভাবে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা সম্পর্কে হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

all ৮১ :৫58 ঠা DL isl 13) SLE 5155655 2 ৬০ 80528 
“জিন্নের দৃষ্টি ও আদম সন্তানের লজ্জাস্থানের মাঝখানে পর্দা হলো, যখন তাদের 
কেউ পায়খানায় প্রবেশ করে সে যেন “বিসমিল্লাহ বলে” ৷ 
এছাড়া বিসমিল্লাহ ও উপরোক্ত দো‘আ একত্রে একই হাদীসে এসেছে।£ 
৮- কাপড় এমনভাবে উঠানো যেন জমিন থেকে তার ঢেকে রাখা সতর দেখা 
নাযায়। 
৯- পেশাব পায়খানা শেষে “গুফরানাকা" (15১) বলা। আয়েশা রাদিয়াল্লাহু 
“আনহা থেকে বর্ণিত, 
অর্থাৎ“হে আল্লাহ! আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি)” 
শৌচকর্ম ও টিলা-কুলুখণ ব্যবহারের নিয়মাবলী: 


' হাদীসে বর্ণিত শব্দ খুবস ও খাবায়িস দ্বারা মানুষ ও শয়তানের মন্দকাজকে বুঝানো হয়েছে। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৪২; সহীহ মুসলিম, হাদীস নং ৩৭৫। 

১ তিরমিযী, হাদীস নং ৬০৬, ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে গরীব বলেছেন। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন মাজাহ, হাদীস নং ২৯৭। 

‘ সাঈদ ইবন মানসুর তার সুনানে বর্ণনা করেছেন। 

5 আবু দাউদ, হাদীস নং ৩০। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

€ ইন্তিঞ্জা হলো পায়খানা ও পেশাবের রাস্তা থেকে পানি, পাথর বা অনুরূপ জিনিস দ্বারা 
অপবিত্রতা দূর করা। ইস্তিঞ্জাকে আবার ইস্তিঞ্জা বিলহাজার বা ইস্তিজমার বা ইস্তিবরাও বলা 
হয়ে থাকে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ল্য 


১- হাডিড বা গোবর দ্বারা শৌচকর্ম ও টিলা-কুলুখ না করা । আব্দুল্লাহ ইবন 
মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

121৩০99৯155 BG ৬৬ V5 550 ESS) 
“তোমরা শুকনো গোবর ও হাড় দিয়ে ইন্তিঞ্জা করবে না। কেননা এগুলো 
তোমাদের ভাই জিন্নদের খাদ্য”।: 
২- মানুষের উপকারী ও সম্মানিত জিনিস যেমন খাদ্য-দ্রব্য ইত্যাদি দিয়ে ইস্তিজা 
না করা। 
৩- ডান হাত দিয়ে শৌচকার্য বা ইস্তিঞ্জা না করা, বা ডান হাত দিয়ে লজ্জাস্থান 
স্পর্শ না করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


“তোমাদের কেউ যখন পেশাব করে তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে 

স্পর্শ না করে এবং ডান হাতে ইস্তিজ্ঞা না করে” ।* 

৪- টিলা কুলুখ বেজোড় সংখ্যা দিয়ে করা, যেমন তিনটি পাথর । তিনটিতে 

ভালভাবে পরিস্কার না হলে পাঁচটি দিয়ে করা । এমনিভাবে আরো প্রয়োজন হলে 

বেজোড় সংখ্যায় বৃদ্ধি করা। সালমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 

৮ HGS I আল GES IN YH BU LD LES HOG 3) 
(১১০ চল ১৫৭ ১১ ০৬০ IS 


! তিরমিযী, হাদীস নং ১৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৫৩। সহীহ মুসলিম, হাদীস নং ২৬৭। সহীহ বুখারী বা মুসলিমের 
বর্ণনার শব্দাবলী লেখকের দেওয়া শব্দের মতো নয়; সহীহ বুখারীর বর্ণনা এভাবে, 


সহীহ মুসলিমের বর্ণনা এভাবে, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা SES 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন: 
পায়খানা বা পেশাবের সময় কিবলামুখী হয়ে বসতে, ডান হাত দিয়ে ইস্তিঞ্জা 
করতে, তিনটি টিলার কম দিয়ে ইস্তিঞ্জা করতে এবং গোবর বা হাড় দিয়ে 
ইস্তিঞ্জা করতে”।! 

৫- শৌচকাজ ও টিলা কুলুখে পানি ও মাটি বা পাথরের টুকরো একত্রে ব্যবহার 
করতে চাইলে আগে মাটি বা পাথর দিয়ে পরিস্কার করবে এবং পরে পানি 
ব্যবহার করবে । আর যদি দু'টির যে কোনো একটি ব্যবহার করে তাহলেও 
যথেষ্ট হবে। তবে পানি দিয়ে শৌচকাজ করা উত্তম ও এতে অধিক পরিস্কার 
পরিচ্ছন্ন হয়। 


! সহীহ মুসলিম, হাদীস নং ২৬২। 


__--- 15910071710 0)56 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৬2 


অযু 


অযু ফরয হওয়ার দলীল: 
কুরআন, সুন্নাহ ও ইজমার দ্বারা অযু ফরয হওয়া সাব্যস্ত হয়েছে: 
প্রথম দলীল: কুরআনুল কারীম: আল্লাহ তা'আলা বলেছেন, 
SBA এ] 559 ₹০৪৮1%50 BLS এ 03 955 ও 5) 

[15৩12 41 22 ents 
“হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ 
ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা 
(ধৌত কর)।”। [সুরা আল-মায়েদা, আয়াত: ৬] 
দ্বিতীয় দলীল: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস: রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

52165 4551 US LEY 

“যে ব্যক্তির হাদস (অপবিত্র) হয় তাঁর সালাত কবুল হবে না, যতক্ষণ না সে 
অযু করে।”।' 
তৃতীয় দলীল: ইজমা: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এ 
পর্যন্ত সব মুসলিম অযু শরী'আতের বিধানবদ্ধ হওয়ার ব্যাপারে একমত্য পোষণ 
করেছেন। তাই এ বিধানটি দীনের মধ্যে সকলের কাছে অত্যাবশ্যকীয় জ্ঞাত 
বিষয় বলে বিবেচিত। 
অযুর ফযীলত: 
অযুর ফযীলত সম্পর্কে অসংখ্য হাদীস বর্ণিত হয়েছে। এখানে সবগুলো উল্লেখ 
করা সম্ভব নয়। নিম্নে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো: 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


! সহীহ বুখারী, হাদীস নং ১৩৫; সহীহ মুসলিম, হাদীস নং ২২৫। 
IslamHouse con 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


JE 4 JAE BN ৭2012 0৪5 943৫1 Bi ০০৩ ৫ লস Yh 
~ JS SLI SLD LEN a3 NIL 045০1 2 Et 
[eal 
“আমি কি তোমাদেরকে এমন (কাজের) কথা বলব না, যা দ্বারা আল্লাহ 
তা'আলা পাপরাশি দূর করে দিবেন এবং মর্যাদা উচ্চ করে দিবেন? সাহাবায়ে 
কেরাম 'আরয করলেন, হ্যাঁ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ্‌! তিনি বললেন, তা হলো, 
অসুবিধা ও কষ্ট সত্তেও পরিপূর্ণভাবে অযু করা, মসজিদে আসার জন্য বেশি 
পদচারণা এবং এক সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। জেনে 
রাখো, এটিই হলো রিবাত্ব (তথা নিজেকে সীমান্ত পাহারায় নিয়োজিত রাখা)” ।£ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 
155 Ens Figs ES 4 LS bid 40 2) 9) 
৩৪ ৮০৮৪ 45 Se EF ST LEY ৮095৪ ১৯ 5) ৮154০ 
55 হুড ও EEE 55198 cell BS ০৮ (59501558498 
(০০০ 35036 65 ও 90155 ৮৯653906539 
“কোনো মুসলিম কিংবা বলেছেন, কোনো মুমিন, বান্দা যখন অযু করে তখন 
মুখ ধোয়ার সাথে অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার সে সকল 
গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দু'চোখের দৃষ্টি পড়েছিল এবং যখন দু'হাত 
ধোয়, তখন, পানির সাথে অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার 
সেসব গুনাহ বের হয়ে যায় যেগুলো তার দু'হাতে ধরেছিল এবং যখন দু'পা 
ধোয় তখন পানির সাথে, অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার সেসব 


1 25। হলো আল্লাহর রাস্তায় লাগাতার জিহাদ। অর্থাৎ পবিত্রতা ও ইবাদতে সর্বদা মশগুল 
থাকা আল্লাহর রাস্তায় জিহাদের সমান। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ২৫১। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিও বাখা_ 1 »৬২ 


গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দু'পা অগ্রসর হয়েছিল। ফলে (অযুর 
শেষে) লোকটি “তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠে”।! 
অযুর ফরযসমূহ: 
১-নিয়ত করা ৷ আল্লাহর আদেশ মান্য করতে ও তাঁর সন্তুষ্টি অর্জনে অযু করার 
জন্য অন্তরে দৃঢ় সংকল্প করাকে নিয়ত বলে। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, | 
(০৩১ EY 2) 
“প্রত্যেক কাজ তো কেবল নিয়তের ওপর নির্ভরশীল” ।£ 
২- কপালের উপরিভাগ থেকে থুঁতনি পর্যন্ত এবং এক কানের লতি থেকে 
আরেক কানের লতি পর্যন্ত একবার ধৌত করা। আল্লাহ তা'আলা বলেছেন, 
[155010 S35 Lil) 
“তখন তোমাদের মুখ ধৌত কর”। [সুরা আল-মায়েদা, আয়াত: ৬] 
৩- কনুইসহ দু'হাত ধৌত করা। আল্লাহ তা'আলা বলেছেন, 
[1০৩] {Bl 41০ 
“কনুই পর্যন্ত হাত ধৌত কর”। [সুরা আল-মায়েদা, আয়াত: ৬] 
৪ -কপালের উপরিভাগের চুল গজানোর স্থান থেকে ঘাড় পর্যন্ত হাত বুলিয়ে 
মাথা মাসাহ করা ৷ আল্লাহ তা'আলা বলেছেন, 
[7:01] (Opt 
“মাথা মাসাহ করো”। [সুরা আল-মায়েদা, আয়াত: ৬] 
৫ -টাখনুসহ পা ধৌত করা। আল্লাহ তা'আলা বলেছেন, 
[15500 ৫৫ এ! 5) 
“এবং টাখনু পর্যন্ত পা ধৌত করো”। [সুরা আল-মায়েদা, আয়াত: ৬] 


! সহীহ মুসলিম, হাদীস নং ২৪৪। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা _ _ _ $ »৬৩ 


৬ -ধৌত অঙ্গের মধ্যে পরস্পর ক্রমবিন্যাস বজায় রাখা । অর্থাৎ প্রথমে সমস্ত 
মুখমণ্ডল ধৌত করা, অতঃপর দুহাত ধৌত করা, অতঃপর মাথা মাসাহ করা, 
অতঃপর দু'পা ধৌত করা। কুরআনে অযুর বর্ণনা এভাবেই ধারাবাহিকভাবে 
এসেছে। তাই পরস্পর ধারাবাহিকতা বজায় রাখা। 
৭- অযু করার সময় এক অঙ্গ ধৌত করার সাথে সাথেই অন্য অঙ্গ ধৌত করা 
এবং ধারাবাহিকভাবে এক অঙ্গ ধৌত করার পর অন্য অঙ্গ ধৌত করতে বিলম্ব 
না করা। কেননা ইবাদত শুরু করার পরে শেষ না করা নিষিদ্ধ। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
rr: lO ৫০52 lt V5) 
“আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না”। [সূরা মুহাম্মাদ, আয়াত: 
৩৩] 
তবে সামান্য বিলম্ব করতে দোষ নেই । 
অযুর সুন্নতসমূহ: 
১- অযু করার শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
(421 40125 ১৫20 NG BL 
“যে ব্যক্তি অযুর সময় আল্লাহর নাম স্মরণ করে নি (বিসমিল্লাহ বলে নি) তার 
অযু হয় নি”।' 
২- অযুর সময় মিসওয়াক করা। কারণ, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, 
1৮৬ 59৮45 ও ডু HI 


' ইবন মাজাহ, হাদীস নং ৩৯৭, আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। আবু দাউদ, 
হাদীস নং ১০২, আলবানী রহ. হাদীসটিকে সহীহ মাকতু“ বলেছেন। তিরমিযী, হাদীস নং 
২৫, ইমাম তিরমিযী রহ. বলেছেন, এ পরিচ্ছেদে আবু হুরাইরা, ‘আয়েশা, আবু সা'ঈদ, সাহল 
ইবন সা'দ ও আনাস রাদিয়াল্লাহু ‘আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা উঠ 


“যদি আমার উম্মাতের জন্য কঠিন না হতো, তবে আমি তাদেরকে প্রত্যেক 
অযুর সাথে মিসওয়াক করার নির্দেশ দিতাম”।! 


৩- অযুর শুরুতে তালু পর্যন্ত দু'হাত ধৌত করা। কেননা উসমান ইবন 
আফফান রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীসে অযুর বর্ণনা এভাবে এসেছে, 
থেকে বর্ণিত, 


রে ০552 ১9৬ 845 SU 95 42536 699 ep ES ৩1০ ILE Eg বা) 
1158 ১98 52 055 5 Bl ৫8০ ভা এ ও 
“তিনি ‘উসমান রাদিয়াল্লাহু “আনহুকে অযুর পানি আনাতে দেখলেন। তারপর 
তিনি সে পাত্র থেকে উভয় হাতের ওপর পানি ঢেলে তা তিনবার ধুয়ে 
ফেললেন অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
আমার এ অযুর ন্যায় অযু করতে দেখেছি” ।£ 
৪- কুলি করা। মুখের ভিতর পানি নিয়ে নড়াচড়া করে ফেলে দেওয়া। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ী 
(৯৬০৪ ৩519) 


: মুয়াত্তা মালিক, হাদীস নং ২১৪; তবে হাদীসটি বুখারী ও মুসলিমে ‘প্রত্যেক অযুর সাথে” এর 
পরিবর্তে ‘প্রত্যেক সালাতের সাথে’ বলা হয়েছে। 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

59.০%5458685ধু এঞা এ সওপ BHAI 

“আমার উম্মাতের জন্য বা তিনি বলেছেন, লোকদের জন্য যদি কঠিন মনে না করতাম, তা 
হলে প্রত্যেক সালাতের সাথে তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম” । সহীহ বুখারী, হাদীস 
নং ৮৮৭, সহীহ মুসলিম, হাদীস নং ২৫২। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৬৫, সহীহ মুসলিম, হাদীস নং ২২৬। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৮ 


“যখন তুমি অযু কর তখন কুলি করবে”।! 
৫- নাকে পানি দেওয়া: নিশ্বাসের সাথে নাকের মধ্যে পানি টেনে নেওয়া ও নাক 
ঝাড়া, নাকের ভিতর থেকে পানি বের করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

1.৩: ৯3445313600 
“তুমি পরিপূর্ণরূপে অযু করো এবং নাকের ভেতর উত্তমরূপে পানি পৌঁছাও। 
কিন্তু তুমি সাওম পালনকারী হলে তা (বাড়তি) করবে না”।£ 
৬- দাঁড়ি খিলাল করা। আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু 'আনহুকে একলোক 

dE HE 05 fe 25 (০ পর ৫০ SB SH GAS Ui 

“এ কাজে কে আমাকে বাঁধা দিবে? আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে তাঁর দাঁড়ি খিলাল করতে দেখেছি” 
৭- হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

92255 D5 lol 43055 ০৪ 0 
“যখন তুমি অযু করবে তখন দু'হাত ও দু'পায়ের আঙ্গুল খিলাল করবে”।£ 


* আবু দাউদ, হাদীস নং ১৪৪। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ ইবন মাজাহ, হাদীস নং ৪০৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ, 
হাদীস নং ১৪২; তিরমিযী, হাদীস নং ৭৮৮। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ 
বলেছেন। 

+ তিরমিযী, হাদীস নং ২৯। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আলবানী 
রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ তিরমিযী, হাদীস নং ৩৯। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন । আলবানী রহ. 
হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। ইবন মাজাহ, হাদীস নং ৪৪৭ । 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5 UY 


৮- দু'কানের উপরিভাগ ও নিচেরভাগ মাসাহ করা । কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। 
৯- প্রত্যেক অঙ্গ তিনবার করে ধৌত করা। তবে একবার ধৌত করা ফরয, 
আর তিনবার ধৌত করা সুন্নত। 
১০- হাত পা ধৌত করার সময় ডান দিক থেকে শুরু করা। কেননা রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, | 

১৫০৪৫ 1535 45 117 il I$) 
“তোমরা যখন পোশাক পরিধান করবে ও অযু করবে তখন ডান দিক থেকে 
শুরু করবে” ।' 
১১- চেহারা ও হাতের উজ্জ্বলতা বৃদ্ধি করা। অর্থাৎ অযু করার সময় মাথার 
সম্মুখভাগ ও চেহারার আশেপাশের অংশ ধৌত করতে ফরয অংশের চেয়ে 
একটু বেশি ধৌত করা । আর হাত ধোয়ার সময় কনুইর একটু বেশি ও পা 
ধোয়ার সময় টাখনুর উপরিভাগসহ ধৌত করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(৮ 358) ১২১৯ 9105 (9৮2) ১৬ bs ৩৫ 1০৮ CED CY 5% ও ৩) 

05235 59 02৮ PERS 

“কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় ডাকা হবে যে, অযুর প্রভাবে 
তাদের হাত-পা ও মুখমণ্ডল থাকবে উজ্জ্বল”। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন, “তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা 
করে”।£ 


! আবু দাউদ, হাদীস নং ৪১৪১। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ২৪৬। 

হাদীসে বর্ণিত ৪১৯) শব্দের মূল অর্থ ঘোড়ার কপালের সাদা অংশ, আর :০এ। ঘোড়ার 
পায়ের সাদা অংশ। এখানে ১515০ দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের দিন তাদের চেহারা ও 
হাত পা আলোয় আলোকিত হবে। এটি এ উম্মতের বিশেষ বৈশিষ্ট্য । 


15101717106) com 





ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৬৭ 


১২- অযুর পরে নিম্নোক্ত দো'আ পাঠ করা । 
sl ds; EES HIS 5/$ 3555 Hh JAN ৬8) 
1555855010৫ ৩০79 ৩৪9] Ss 

“আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর 

কোন শারীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম তাঁর বান্দা ও তাঁরই রাসুল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের 

অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো”।! 

কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

22 8355 28 38. বঠ RTT BG EE EEE HE 
GLE 0203 ESCM TEN এগ ০৪ 3459 he 

“তোমাদের যে ব্যক্তি পূর্ণরূপে অযু করে এ দো'আ পাঠ করবে, ‘আমি সাক্ষ্য 

দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল’ তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে 

এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতের প্রবেশ করতে পারবে”।£ 

অযুর মাকরূহসমূহ: 

১- অযুর এক বা একাধিক সুন্নাত ছেড়ে দেওয়া। কেননা এতে অযু অপূর্ণ থেকে 

যায় ও সাওয়াবও কমে যায়। 

২- অপবিত্র স্থানে বসে অযু করা। কেননা এতে অপবিত্র জিনিস বেয়ে তার 

শরীরে লেগে যেতে পারে। 


' তিরমিযী, হাদীস নং ৫৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
* সহীহ মুসলিম, হাদীস নং ২৩৪। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৬৮ 


৩- পানির অপব্যবহার করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এক মুদ পরিমাণ পানি নিয়ে অযু করেছেন।! আর সব কিছুতেই অপচয় করা 
নিষিদ্ধ কাজ। 

৪- অঙ্গপ্রত্যঙ্গ তিনবারের অধিক ধৌত করা । কেননা হাদীসে এসেছে, 

1059 ৫549 2 556155 BE 99 ৩23 ০০৬0 SG মা 5 SH 6১5 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযুর অঙগসমূহ) তিন-তিনবার ধৌত 
করলেন। আর বললেন, অযু এরূপেই করতে হয়। যে ব্যক্তি এর ওপর 
বাড়ালো, সে অন্যায়, সীমালজ্ঘন ও যুলুম করল”।£ 
৫- অযু করার সময় চেহারা ও অন্যান্য অঙ্গে পানি জোরে নিক্ষেপ করা । কেননা 
এটি অযুর আদবের পরিপন্থী। এছাড়া এটি প্রিয় বস্তু হারালে মানুষ যেমন 
চেহারায় থাপ্পর চড় দেয় সেরূপ বুঝায়। 
অযুর পদ্ধতি: 
কেউ অযু করতে চাইলে প্রথমে ‘বিসমিল্লাহ’ বলে শুরু করবে। অযুর নিয়তে 
দু'হাতের তালুতে পানি নিয়ে তিনবার হাত ধৌত করবে। অতঃপর একই 
হাতের তালুতে পানি নিয়ে তিনবার করে কুলি ও নাকে পানি দিয়ে নাক 
পরিস্কার করবে। এভাবে একই তালুতে পানি নিয়ে তিনবার কুলি ও নাকে 
পানি দেওয়া উত্তম। তবে আলাদাভাবে তিনবার করে কুলি ও নাকে পানি 
দেওয়াও যাবে । অতঃপর মাথার চুল গজানোর জায়গা থেকে দাড়ি পর্যন্ত ও 
এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত তিনবার ধৌত করা । এরপরে 
ডান হাতের কনুইসহ তিনবার ধৌত করা এবং আঙ্গুল খিলাল করা। এভাবে 
বাম হাতও কনুইসহ ধৌত করা। অতঃপর নতুন পানি নিয়ে হাত মাথার 


* সহীহ মুসলিম ৷ 

* সুনান নাসায়ী, হাদীস নং ১৪০ । আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুসনাদ 
আহমদ, হাদীস নং ৬৬৮৪, শু“আইব আরনাউত এ হাদীসটির সনদকে হাসান বলেছেন, তবে 
হাদীসটি অন্য বর্ণনায় সহীহ। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ভু 


উপরিভাগ থেকে পিছনের ঘাড় পর্যন্ত নিয়ে পুনরায় মাথার সম্মুখভাগে নিয়ে 
এনে মাসাহ করা। অতঃপর হাতের অবশিষ্ট ভেজা অংশ দিয়ে কানের 
উপরিভাগ ও নিম্নভাগ মাসাহ করা। আর যদি হাতের আঙ্গুলের পানি শুকিয়ে 
যায় তবে নতুন পানি দিয়ে আঙ্গুল ভিজিয়ে নেওয়া যায়। অতঃপর ডান পা 
টাখনুসহ তিনবার অতঃপর বাম পা টাখনুসহ ধৌত করা। অতঃপর নিমোক্ত 
দো'আ পাঠ করা: 
72801 415 13451426528 4 5/$ 3555 Hh JAN ৬8) 
1555855010৫ ৩০79 ৩৪91 Ss 
“আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর 
কোন শারীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাঁর বান্দা ও তাঁরই রাসুল। হে আল্লাহ! আমাকে তাওবাকারীদের 


অন্তর্ভুক্ত করো এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো”।! 
অযু ভঙ্গের কারণসমূহ: 


১- মলদার ও লজ্জাস্থান থেকে কোনো কিছু বের হওয়া কম হোক অথবা বেশি 
হোক । যেমন পেশাব, পায়খানা, মযী, ওয়াদীঃ বের হওয়া, অনুরূপভাবে নিঃশব্দে 
কিংবা সশব্দে বায়ু নির্গত হওয়া। এর মধ্যে শেষোক্ত দু'টিকে শরী'আতের 
পরিভাষায় 'হাদাস' বলে। আর এটিই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিম্নোক্ত বাণীর উদ্দেশ্য। তিনি বলেন, 

155৩৩৩0০595 MIE VD 


' তিরমিযী, হাদীস নং ৫৫ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
* 5১) হলো পেশাব বা পরিশ্রমের পরে ঘন সাদা পানি পুং লিঙ্গ থেকে বের হওয়া । এতে 
গোসল ফরয হবে না। শুধু 911 তথা বীর্য বের হলে গোসল ফরয হবে। 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৭০ 


“তোমাদের মধ্যে যার হাদাস (অপবিত্র) হয় আল্লাহ তা'আলা তার সালাত কবুল 

করবেন না, যতক্ষণ না সে অযু করে”। |! 

২- এমন গভীর ঘুম, যাতে অনুভুতি থাকে না এবং বসার স্থান মাটির সাথে 

লেগে থাকে না। কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
USE ৫3 SG 212৫6) ৩০) 

“চোখ হলো পশ্চাদদ্বারের বন্ধনস্বরূপ। অতএব, যে ব্যক্তি ঘুমায় সে (যদি 

সালাত আদায় করতে চায়) যেন অযু করে”।; 

৩- কোনো আবরণ ব্যতীত হাতের তালু ও আঙ্গুল দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা। 

কেননা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

“যে ব্যক্তি নিজের পুরুষাঙ্গ স্পর্শ করবে তাকে অযু করতে হবে”।£ 

৪- অজ্ঞান হওয়া। পাগল, মাতাল, বেহুশ, রোগ বা নেশার কারণে জ্ঞানশূন্য 

হলে অযু ভঙ্গ হয়ে যাবে । চাই অল্পসময় অজ্ঞান থাকুক বা বেশি সময়, মাটিকে 

বসে থাকা সম্ভব হোক বা না হোক। কেননা এ ধরণের জ্ঞানশূন্যতা ঘুমের 

কারণে বে-খেয়ালের চেয়েও বেশি অবচেতন থাকে, ফলে ব্যক্তি বুঝতে পারে না 

এ সময় অযু ভঙ্গকারী কোনো কারণ যেমন বায়ু নির্গত হওয়া বা অন্য কোনো 

কারণ তার দ্বারা সংঘটিত হয়েছে কি-না। অজ্ঞান হলে অযু ভঙ্গ হয়ে যায়, এ 

ব্যাপারে আলেমগণ একমত। 


! সহীহ বুখারী, হাদীস নং ১৩৫; সহীহ মুসলিম, হাদীস নং ২২৫। 

2 ৫ হলো বন্ধন, আর £:)| হলো পশ্চাদদ্বার। 

+ ইবন মাজাহ, হাদীস নং ৪৭৭। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 

£ আবু দাউদ, হাদীস নং ১৮১। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন মাজাহ, হাদীস 
নং ৪৮২। আলবানী রহ. হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। তিরমিযী, হাদীস নং ৮২, 
তিনি হাদীসটিকে হাসান সহীহ বলেছনে। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৭১ 


৫- কামভাবের সাথে নারী স্পর্শ করলে অযু ভেঙ্গে যাবে। লজ্জাস্থান স্পর্শ 
করলে যেমন কামভাবের সৃষ্টি হয় ফলে অযু ভেঙ্গে যায়, তেমনি নারী স্পর্শ 
করলেও উত্তেজনা সৃষ্টি হয়, তাই এতে অযু ভেঙ্গে যায়। আব্দুল্লাহ ইবন উমার 
রাদিয়াল্লাহু ‘আনহু এ মতের প্রবক্তা। তিনি বলেন, 
এ ox ৬৪১ বির TS ৬৩ LIM So ৪ ৬ বন PIM 
| Hb 
“পুরুষ কর্তৃক তার স্ত্রীকে চুম্বন করা ও উত্তেজনার সাথে স্পর্শ করা হলো 
কুরআনে বর্ণিত ‘মুলামাসা’ ৷ সুতরাং যে ব্যক্তি তার স্ত্রীকে চুম্বন করবে বা হাত 
দ্বারা স্পর্শ করবে তার ওপর অযু অবশ্যম্ভাবী হবে”।! 
৬- মুরতাদ হলে অযু ভেঙ্গে যায়। (আল্লাহ আমাদেরকে হেফাযত করুন)। মুখে 
উচ্চারণ করুক বা অন্তরে বিশ্বাস করুক বা সন্দেহ পোষণ করুক যেভাবেই 
ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হোক তাতে অযু ভঙ্গ হয়ে যাবে। কেউ এভাবে 
করলে তার অযু নষ্ট হয়ে যাবে এবং যাবতীয় ইবাদত বাতিল হয়ে যাবে। 
এরপর ইসলামে ফিরে আসলে যতক্ষণ সে অযু না করবে ততক্ষণ সালাত 
আদায় করতে পারবে না। কারণ আল্লাহ তা'আলা বলেছেন, 
[০:১৩] (AE bs 556 9০ ০8০০৫ 5 


' মুয়াত্তা মালেক, হাদীস নং ১৩৪, হাদীসের সনদটি সহীহ। 
এখানে উল্লেখ্য যে, কুরআনে বলা হয়েছে, 
25 পক AS 015 চিতা ও I 2৮০৬) ৬০৫০৫ ০) 
[ঠা : Ll {EE SS 
“আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা থেকে 
আসে কিংবা তোমরা স্ত্রী সম্ভোগ কর, তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে 
তায়াম্মুম কর”। [সূরা আন-নিসা, আয়াত: ৪৩] 
এখানে মুলামাসা বা স্পর্শ বলতে সহবাস ছাড়া কামভাবের সাথে কোনো আবরণ ব্যতীত 
নারীকে স্পর্শ করা। আর তাতে অযু ভেঙ্গে যায়। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা | 


“আর যে ঈমানের সাথে কুফরী করবে, অবশ্যই তার আমল বরবাদ হবে”। 
[সূরা আল-মায়েদা, আয়াত: ৫] 
আল্লাহ তা'আলা বলেছেন, 

[7:১৮] (BLE 654 ৬৪০৪ 5d) 
“তুমি শির্ক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই”। [সূরা আয-যুমার, আয়াত: 
৬৪] 
৭ -উটের গোশত ভক্ষণ করলে অযু নষ্ট হয়ে যাবে। কেননা এক সাহাবী 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, 
2 ও (5 হন IE LE ১$ ৪ ৩ 1725 ৩৬৩ 81:38 এ বি 2 র্গা 

(১3 কি 02 $2 ১) : J ১ 

“আমি কি বকরীর গোশত খেয়ে অযু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা, অযু 
করতেও পার আর নাও করতে পার। সে বলল, আমি কি উটের গোশত খেয়ে 
অযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের গোশত খেয়ে তুমি অযু করবে ।' 
ইমাম নাওয়াবী রহ. বলেছেন, এ মতটি দলীলের বিবেচনায় খুবই শক্তিশালী; 
যদিও জমহুর আলেম এ মতের বিপরীত মত ব্যক্ত করেছেন। সাহাবী, তাবেঈ 
ও তাদের পরবর্তীগণ বিশেষ করে চার খলীফা ও জমহুর আলেমের মতে, 
উটের গোশত খেলে অযু ভঙ্গ হয় না। তারা উপরোক্ত হাদীসকে মানসূখ 
বলেছেন। 
যে সব কাজের জন্য অযু করা ফরয: 
তিন ধরণের কাজের জন্য অযু ফরয: 
প্রথমত: সালাত: ফরয, ওয়াজিব, নফল এমনকি জানাযার সালাতসহ 
সবধরণের সালাতের জন্য অযু করা ফরয। আল্লাহ তা'আলা বলেছেন, 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩৬০। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৮০৭৩ 


BI এ লেডি 529 LE BLA এ Ed গা ডিএ জী পুডিট 
[15৩12241220 2০521 
“হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ 
ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত 
কর)”। [সূরা আল-মায়েদা, আয়াত: ৬] 
অর্থাৎ তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে, তখন যদি তোমরা অযুবিহীন থাক 
তবে তোমরা তোমাদের চেহারা ধৌত করো......। 
অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
105৬ ৬০ BSN; ১4579275528 3 
“ত্বহারাত ব্যতিরেকে সালাত কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে 
সদকা কবুল হয় না”।: 
২- বাইতুল্লাহর তাওয়াফ: তাওয়াফ করলে অযু করতে হয়। ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত মারফু* হাদীসে এসেছে, 
eX 39 195 ১৮০ এ 9192) 
“বাইতুল্লাহর তাওয়াফ সালাতের ন্যায়। অতএব, তাওয়াফের সময় কথা কমই 
বলবে”।£ 
৩- কুরআন স্পর্শ করা: কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
(৯১৮ J) ST) (5253 
“পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ কুরআন স্পর্শ করবে না”।; 


সহীহ মুসলিম, হাদীস নং ২২৪। 

£ সুনান নাসায়ী, হাদীস নং ২৯২২, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন হিব্বান, 
হাদীস নং ৩৮৩৬, শু'আইব আরনাউত হাদীসটিকে সহীহ বলেছেন। 

+ সুনান দারেমী, হাদীস নং ২৩১২, দারেমীর মুহাক্কিক হুসাইন সেলিম বলেছেন, হাদীসের 
সনদটি দ'য়ীফ। দারাকুতনী, হাদীস নং ৪৩৯। সুনান আল-কুবরা লিল বাইহাকী, হাদীস নং 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০৭৪ 


চার মাযহাবের আলেমদের একমত্যে, অযু ব্যতীত কুরআন স্পর্শ করা যাবে না। 
তবে অযু ব্যতীত স্পর্শ ছাড়া কুরআন তিলাওয়াত করা যাবে। এছাড়াও অযু 
ব্যতীত গিলাফ বা আবরণসহ কুরআন বহন করা যাবে। 
ওযরপ্রস্ত ব্যক্তির অযু: 
ওযরপ্রস্ত ব্যক্তি বলতে বুঝায়, যার অধিকাংশ সময় অযু নষ্ট হয়ে যায়। যেমন: 
কারো পেশাব পড়তে থাকা, বায়ু বের হওয়া বা মুস্তাহাযা মহিলা যার হায়েষের 
নির্ধারিত সময় ছাড়াও রক্ত বের হতে থাকে । এ ধরণের লোকেরা প্রতি ওয়াক্ত 
সালাতের সময় নতুন অযু করে সালাত আদায় করবে (সাথে সাধ্যানুযায়ী 
চিকিৎসা করাতে হবে)। ওযর থাকা সত্বেও তাদের সালাত সহীহ হবে। এর 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইস্তিহাযা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি 
বলেছেন, 

Js Bes 
“অতঃপর প্রত্যেক সালাতের পূর্বে অযু করে সালাত আদায় কর”।! 
অন্যান্য ওযরগ্রস্ত ব্যক্তিদেরকেও এ হাদীসের আলোকে বিবেচনা করা হবে। 
অসুস্থ ব্যক্তির পবিত্রতা অর্জনের পদ্ধতি: 
১- অসুস্থ ব্যক্তি ছোট অপবিত্র হলে পানি দ্বারা অযু করে পবিত্রতা অর্জন করবে, 
আর বড় নাপাকী হলে গোসল করে পবিত্র হবে। 
২- অক্ষমতা বা রোগ বৃদ্ধির আশঙ্কা বা রোগমুক্তিতে বিলম্বের আশঙ্কা থাকলে 
তায়াম্মুম করে পবিত্র হবে। 
৩- তায়াম্মুমের পদ্ধতি হলো: 


৪১০ ৷ হাদীসটির একাধিক বর্ণনা সূত্র থাকায় এটি সহীহ পর্যায়ে উন্নীত হয়েছে। 
! আবু দাউদ, হাদীস নং ২৯৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৭৫ 


পবিত্র মাটিতে একবার উভয় হাত একবার মারবে, এরপর দু'হাত দিয়ে চেহারা 
ও দু হাতের কজি পরস্পর মাসাহ করবে। কেউ তায়াম্মুম করতে অক্ষম হলে 
অন্যব্যক্তি তাকে তায়াম্মুম করিয়ে দিবে । সে তার উভয় হাত মাটিতে মারবে 
এবং অসুস্থব্যক্তির চেহারা ও হাতের কজি মাসাহ করিয়ে দিবে। কেউ অযু 
অক্ষম হলেও অন্য ব্যক্তি তাকে সাহায্য করবে এবং তায়াম্মুম করিয়ে দিবে। 
৪- দেওয়াল বা এমন জিনিস যাতে ধুলা আছে সেসব জিনিস দিয়ে তায়াম্মুম 
করা জায়েয । দেওয়াল যদি মসৃণ হয়, যেমন এতে পেইন্টিং বা অন্য কোনো 
মসৃণ কিছু থাকে তবে ধুলা না থাকলে তা দ্বারা তায়াম্মুম করা জায়েয নয়। 
অবশ্য যদি তাতে ধুলা থাকে তবে এমন দেওয়াল দ্বারা তায়াম্মুম করা জায়েয। 
৫- দেওয়াল বা ধুলা মিশ্রিত এমন কিছু পাওয়া না গেলে রুমাল বা পাত্রে মাটি 
রেখে তা দ্বারা তায়াম্মুম করা যাবে। 

৬- একবার তায়াম্মুম করে সালাত আদায় করলে অন্য সালাতের সময় হলে 
এমন কিছু ঘটেনি যাতে নতুন করে তায়াম্মুম করতে হবে। তবে প্রত্যেক 
সালাতের জন্য নতুন করে তায়াম্মুম করা মুস্তাহাব। 

৭- অসুস্থ ব্যক্তিকে তার শরীরে বিদ্যমান নাজাসাত তথা অপবিভ্রতা দূর করতে 
হবে। তবে এ অপবিত্রতা যদি দূর করা সম্ভব না হয়, তাহলে সে অবস্থায়ই 
সালাত আদায় করবে। তার সালাত শুদ্ধ হবে এবং পুনরায় আদায় করতে হবে 
না। 

৮- অসুস্থ ব্যক্তির কাপড় পবিত্র করতে হবে বা খুলে পবিত্র কাপড় পরিধান 
করতে হবে। যদি কাপড় পরিবর্তন করা সম্ভব না হয় তাহলে সে অবস্থায়ই 
সালাত আদায় করবে এবং পুনরায় তা আর আদায় করতে হবে না। 

৯- অসুস্থ ব্যক্তিকে পবিত্র জায়গায় সালাত আদায় করতে হবে । বিছানা নাপাক 
হলে ধুয়ে ফেলতে হবে বা পবিত্র বিছানা বিছিয়ে পরিবর্তন করে ফেলতে হবে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৭৬ 


বা এর উপরে পবিত্র আরেকটি বিছানা বিছাতে হবে । আর যদি এসব কিছুই 
করা সম্ভব না হয় তবে যে অবস্থায় আছে সে অবস্থায়ই সালাত আদায় করবে। 
তার সালাত শুদ্ধ হবে এবং পুনরায় আদায় করতে হবে না। 


গোসল 
এমন বড় অপবিত্রতা যার কারণে ইবাদত করতে বাঁধা রয়েছে তা থেকে 
পবিত্রতা অর্জনের নিয়তে সমস্ত শরীরে পানি ঢেলে দেওয়াকে গোসল বলে। 
গোসল শরী'আতসম্মত হওয়ার দলীল: 
কুরআন ও সুন্নাহ দ্বারা গোসল শরী'আতসম্মত হওয়া প্রমাণিত। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
[7:50] (EG ৩৫ 245 ৩5) 
“আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। [সুরা আল- 
মায়েদা, আয়াত: ৬] 
[ঠ*: ০০01] (ts 85 ft Yes ১5) 
“এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল কর, তবে যদি 
তোমরা পথ অতিক্রমকারী হও (সেটা ভিন্ন কথা)”। [আন-নিসা, আয়াত: ৪৩] 
অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ULES SEL 9531 591$1 
“যখন কোনো নারী-পুরুষের একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সাথে স্পর্শ 
করবে তখন গোসল ফরয হবে”।! 
গোসল ফরয হওয়ার কারণসমূহ: 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩৪৯। 
সহীহ মুসলিমের বর্ণনা মূলত এভাবে, -অনুবাদক- 
00৩9 256 OGL SEL ০5 ১৭ ৬55 GE ০0 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯5৭৭ 


নিম্নোক্ত কারণে গোসল ফরয হয়: 
১- বড় অপবিভ্রতা: কামভাবের সাথে ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে 
গোসল ফরয হবে। তাছাড়া সঙ্গম করলে গোসল ফরয হবে। সঙ্গম হলো 
পুরুষাঙ্গ পুরোপুরি বা অগ্রভাগ নারীর যোনীর মধ্যে প্রবেশ ঘটানো, এতে 
বীর্ষপাত হোক বা না হোক। আল্লাহ তা'আলা বলেছেন, 
[৭:51] ৫55 EE a ৩৮) 
“আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। [সুরা আল- 
মায়েদা, আয়াত: ৬] 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
15411 523 ৩5 9৩৩87 এগ Sp 
“নারী পুরুষের লজ্জাস্থান পরস্পর মিলিত হলে গোসল ফরয হয়ে যায়”।! 
২- হায়েয ও নিফাস: হায়েয ও নিফাস শেষ হলে গোসল ফরয হয়। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
৬৫০ ৬৪৯৮ 35859 Soins ৬০ ৯৪ ১5 অনা ও গা 95৬১ 
[৫৭:১2] ঠা < 
“সুতরাং তোমরা হায়েযকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না 
হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন 
তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন”। [সূরা বাকারা, 
আয়াত: ২২২] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা বিনত আবু হুবাইশ 
(1৮) ১৯৬ ০৯91১ DL FS Lal ০৩৪99) 


: ইবন মাজাহ, হাদীস নং ৬০৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
15101111710 0)56 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১ ৭৮ 


“যখন তোমার হায়েয শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও। আর হায়েয 
শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় কর”।! 

৩- মৃতব্যক্তিকে গোসল দেওয়া ফরঘ। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার কন্যা যয়নাব রাদিয়াল্লাহু “আনহা মারা গেলে তাকে গোসল দিতে নির্দেশ 
দেন। 

৪- কাফির ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তার ওপর গোসল ফরয। কেননা 
“আনহুকে ইসলাম গ্রহণের সময় গোসল করতে নির্দেশ দেন।£ এমনিভাবে 
সুমামা আল-হানাফী রাদিয়াল্লাহু 'আনহুকেও ইসলাম গ্রহণের সময় গোসল 
করতে নির্দেশ দেন ও 

যাদের ওপর গোসল মুস্তাহাব: 

নিম্নোক্ত কারণে গোসল করা মুস্তাহাব: 

১- জুম'আর সালাতের উদ্দেশ্যে গোসল করা মুস্তাহাব। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ৩০৬, সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩। 

£ আবু দাউদ, হাদীস নং ৩৫৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। নাসায়ী ও অন্যান্য 
হাদীসে এ ঘটনা এসেছে, হাদীসটি সহীহ। 
খলীফা ইবন হুসায়েন থেকে তার দাদা কায়েস রাদিয়াল্লাহু ‘আনহুর সূত্রে বর্ণিত। তিনি 
বলেন, 

USL sl JAS SAGES পুতি dh ৫০ ভু এ 

“আমি ইসলাম কবুল করার আগ্রহে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে 
হাযির হলে তিনি আমাকে কুলের পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল করার নির্দেশ দেন”। আবু 
দাউদ, হাদীস নং ৩৫৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

১ সহীহ ইবন হিব্বান, হাদীস নং ১২৩৮। আল্লামা শু'আইব আরনাউত হাদীসের সনদটিকে 
সহীহ বলেছেন। সুনান আল-কুবরা লিলবাইহাকী, হাদীস নং ৮০৫। এ হাদীসের মূল ঘটনা 
বুখারী ও মুসলিমে বর্ণিত আছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৭৯ 


EF এ ৩৯19 ২81 5-৪ 
“জুম'আর দিনে গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর ওয়াজিব”।? 
২- মৃতব্যক্তিকে গোসলদানকারীর ওপর গোসল করা যুস্তাহাব। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
॥ ৮০৩ এ৯ ৬০ 5D ৭5৩ ৬৭ 
“যে ব্যক্তি মৃতকে গোসল দিলো, সে যেন গোসল করে। আর যে জানাযা বহন 
করে সে যেন অযু করে”।£ 
৩- ইহরাম পরিধানের সময় গোসল করা। হজ বা উমরার জন্য ইহরাম 
পরিধান পরিধান করতে ইচ্ছা করলে তার জন্য সুন্নত হলো গোসল করা। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গোসল করেছেন। 
যায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 
“তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহরামের উদ্দেশ্যে (সেলাই 
করা) পোশাক খুলতে ও গোসল করতে দেখেছেন”) 
৪- মক্কায় প্রবেশ করলে এবং 'আরাফায় অবস্থান করলে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছেন। মক্কায় প্রবেশের সময় গোসল সম্পর্কে 
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হয়েছে, 
BG BEST ES LEG ES রদ G5 ৮২ ESTHET ৫ 
14155481259 25 dhl ০ ৬০ 
“ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা “যি তুওয়া- তে রাত যাপন না করে মক্কায় 
প্রবেশ করতেন না। সকাল হলে গোসল করতেন, অতঃপর দিনের বেলায় 


! সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৬। 

2 ইবন মাজাহ, হাদীস নং ১৪৬৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

+ তিরমিযী, হাদীস নং ৮৩০, ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আলবানী 
রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


মক্কায় প্রবেশ করতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এভাবে করতেন”।' 
এছাড়া “আরাফায় অবস্থানের জন্য গোসল সম্পর্কে ইবন উমার রাদিয়াল্লাহু 

1352 25585895 STALEY 5 0৩3৮০) 4০83 SE) 
মক্কায় প্রবেশের জন্য ও 'আরাফায় অবস্থানের জন্য গোসল করতেন”।£ 
৫- দু’ ঈদের জন্য গোসল করা: আলেমগণ দু'ঈদের সালাতের পূর্বে গোসল 
করা মুস্তাহাব বলেছেন; যদিও এ ব্যাপারে কোনো সহীহ হাদীস পাওয়া যায় না। 
বদরুল মুনীর প্রণেতা বলেছেন, দুই ঈদের গোসল সম্পর্কিত হাদীসসমূহ দুর্বল; 
তবে সাহাবীগণ থেকে জাইয়্যিদ সনদে ‘আছার’ তথা তাঁদের কর্মকাণ্ড বা বক্তব্য 
পাওয়া যায়। 
গোসলের ফরযসমূহ: 
১-নিয়ত করা: গোসলের মাধ্যমে বড় অপবিত্রতা দূরীকরণে অন্তরে দৃঢ় সংকল্প 
করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(45 5921980817৬ 445 ৩8 

“প্রত্যেক কাজ নিয়াতের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল 
পাবে” ৷” 
২- সমস্ত শরীরে এমনভাবে পানি প্রবাহিত করা যেন শরীরের অঙ্গ ঘষা মাজা 
করা যায়। আর যেসব অঙ্গ ঘষা-মাজা করা সম্ভব নয় তাতে এমনভাবে পানি 
প্রবাহিত করে দেওয়া যেন পানি সেসব অঙ্গে পৌঁছেছে বলে প্রবল ধারণা হয়। 
৩- চুল খিলাল করা: মাথা ও অন্যান্য স্থানের চুল উত্তমরূপে খিলাল করা । 


1 সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৯। 
ঃ মুয়াত্তা মালিক, হাদীস নং ১১৫২। উক্ত হাদীসের মূল বুখারী ও মুসলিমে রয়েছে। 
+ সহীহ বুখারী, হাদীস নং ১, সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংকষি ব্যাখা___ $া »৮ 


গোসলের সুন্নতসমূহ: 

১- গোসলের শুরুতে বিসমিল্লাহ বলা কেননা প্রত্যেক ভালো কাজের শুরুতে 
বিসমিল্লাহ বলতে হয়। 

২- শুরুতে তিনবার করে দু হাত কজি পর্যন্ত ধৌত করা। 

৩- প্রথমেই লজ্জাস্থান ও এর আশেপাশের অপবিত্রতা ধুয়ে ফেলা। 

৪- সালাতের অযুর ন্যায় গোসলের শুরুতে পূর্ণ অযু করা । তবে গোসলকারীর 
জন্য সুযোগ রয়েছে গোসল শেষ হওয়া পর্যন্ত দু পা দেরী করে ধৌত করার। 
‘আয়েশা রাদিয়াল্লাহু “আনহা বর্ণিত হাদীসে এসব সুন্নত উল্লেখ আছে। তিনি 
বলেন, 

নী SEL fe FE BG SE ইত ৫০ 81455 IF 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, 
তখন প্রথমে তাঁর দু'হাত ধুয়ে নিতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে 
পানি ঢেলে লজ্জাস্থান ধৌত করতেন। তারপর সালাতের অযুর মতো অযু 
করতেন”।; 

গোসলের মাকরূহসমুহ: 

১- পানির অপব্যবহার করা৷ কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পাঁচ মুদ পরিমাণ পানি দিয়ে গোসল করেছেন। 

(315222৪৫140 152৫ 429 (5 059 le ই Lo ভু ৩৫) 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে অযু করতেন। 
এক সা" থেকে পাঁচ মুদ্দ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন”।£ 

(441 485 GEL । 5 ll 356 0 2294 SG গত th (০ 4০) ৭52 SD 


1 সহীহ বুখারী, হাদীস নং ২৪৮, সহীহ মুসলিম, হাদীস নং ৩১৬। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৩২৫। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ডা 


“এক সা“ পানিতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবাতের 
গোসল সম্পন্ন হয়ে যেত এবং এক মুদ্দ পানিতে অযু হয়ে যেত” ৷ 

২- অপবিত্র স্থানে গোসল করা। কেননা এতে অপবিভ্রতা শরীরে লাগার 
সম্ভাবনা থাকে। 

৩- কোনো পর্দা ছাড়া খোলা স্থানে গোসল করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

BE ele AMG 709 27 ৩০০45 % ঞ ৬ 
“আল্লাহ তা'আলা , লজ্জাশীল, (মানুষের পাপ) আড়ালকারী। তিনি 
লজ্জাশীলতাকে এবং পর্দা করাকে পছন্দ করেন। অতএব, তোমাদের কেউ 
যখন গোসল করবে, সে যেন পর্দা করে”।£ 
৪- স্থির পানি দ্বারা গোসল করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, J 

০ ৮1304৩155১0 
“তোমাদের কেউ যেন নাপাক অবস্থায় স্থির পানিতে গোসল না করে”।; 


গোসলের পদ্ধতি: 

গোসলের মাধ্যমে বড় অপবিত্রতা থেকে পবিত্র হতে বিসমিল্লাহ বলে শুরু 
করবে। অতঃপর দু হাত তার কজি পর্যন্ত তিনবার ধৌত করবে। তারপর 
ইস্তেঞ্জা করবে, তাই তার উভয় লজ্জাস্থান ও তার চারপাশে পানি দিয়ে ধৌত 
করে অপরিস্কার জিনিস থেকে মুক্ত হবে, অতঃপর পরিপূর্ণরূপে অযু করবে, 
তবে গোসল শেষ হওয়া পর্যন্ত পা ধৌত করা দেরী করা যাবে। অতঃপর মাথায় 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩২৬। 
£ আবু দাউদ, হাদীস নং ৪০১২; সুনান নাসায়ী, হাদীস নং ৪০৬। 
১ সহীহ মুসলিম, হাদীস নং ২৮৩। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষি্ত ব্যাখ্যা ____ং মের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা 1 ৮৮৩৩৪]: 


পানি ঢেলে দিবে এবং চুলের মূল অংশে খিলাল করবে ।; অতঃপর কানসহ 
মাথা তিনবার ধৌত করবে, অতঃপর ডান পাশে ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত 
অঙ্গে পানি ঢেলে দিবে। অতঃপর বা পাশে একইভাবে পানি ঢেলে দিবে। 
গোসলের সময় আড়াল ও পর্দা ঘেরা স্থান নির্বাচন করার চেষ্টা করবে। 
‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার হাদীস থেকে উপরোক্ত নিয়মগুলো পাওয়া যায়। 
তিনি বলেছেন, 

50535 চি সর G3 0545 ৬5009 0 খু (০ 4 ৫৯5 ৩৫ 
(70055 20৫ 55505 GR BES বুলি Bat ৮৮০৪ 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকির জন্য গোসল করতে 
ইচ্ছা করতেন, তখন উভয় হাত ধোয়ার মাধ্যমে গোসল শুরু করতেন। 
অতঃপর তিনি লজ্জাস্থান ধুতেন এবং সালাতের অযুর মতো অযু করতেন। 
তঃপর চুলের ভেতরে পানি পৌঁছাতেন এবং মাথায় তিন আঁজলা পানি 


* এটি পুরুষের চুলের ক্ষেত্রে প্রযোজ্য। তবে নারীর ক্ষেত্রে মাথায় তিন আজলা পানি ঢেলে 

দিয়ে ঘষে দিবে এবং বেণী খুলতে হবে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু 'আনহার হাদীস থেকে 
এ কথা প্রমাণিত। 
উম্মে সালামা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, 
ও ৬০৪৪৫ ০৫ 68144025806 ৩05৯৮ ২৬ নর dh ৫৮ Gb 
“একবার আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার মাথার বেণী তো খুবই মোটা এবং শক্ত। 
আমি কি জানাবাতের গোসলের জন্য তা খুলে ফেলব? তিনি বললেন, না, তোমার মাথায় 
কেবল তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে, এরপর তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে। এ 
ভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে। (সহীহ মুসলিম, হাদীস নং ৩৩০)। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


ঢালতেন। অতঃপর তিনবার মাথায় পানি ঢালতেন, অতঃপর সমস্ত শরীরে পানি 
প্রবাহিত করতেন, অতঃপর উভয় পা ধৌত করতেন” ।! 
নাপাকী অবস্থায় যে সব কাজ করা হারাম: 
১- ফরয বা নফল যে কোনো ধরণের সালাত পড়া হারাম। আল্লাহ তা'আলা 
বলেছেন, 
93552550025 5 ৬০৫০ 56 BLE Vis ওক গুড) 

[5৮ : Ll ১5862 4৪০ ৪৬ 
“হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ 
না তোমরা বুঝতে পার যা তোমরা বল এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না 
তোমরা গোসল কর”। [সুরা আন-নিসা, আয়াত: ৪৩] 
২- কুরআন স্পর্শ করা হারাম। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, J 

(9৯১০ J 91580122231 

“পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ কুরআন স্পর্শ করবে না”।! 


! তিরমিযী, হাদীস নং ১০৪। ইমাম তিরমিযী রহ.হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আলবানী 
রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। হাদীসটি মুসলিমে এভাবে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু 
এ টানি 


গা; ১20০৬ 1১0৭ sip 22485 45০০ 

1530250৩৪95 ০2 ১১৪০ ৩১৫৮ 4 ৩ চি, | 5 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাত থেকে গোসল করতেন তখন প্রথমে 
উভয় হাত ধুইতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্থান ধুইতেন। তারপর 
সালাতের অযুর ন্যায় অযু করতেন। তারপর পানি নিয়ে তাঁর আঙ্গুলগুলো চুলের গোড়ায় 
ঢুকাতেন। এমনিভাবে যখন মনে করতেন যে, তা ভিজে গেছে তখন মাথায় তিন আজলা পানি 
ঢালতেন। তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন। তারপর তাঁর উভয় পা ধুয়ে ফেলতেন”। 
(সহীহ মুসলিম, হাদীস নং ৩১৬)। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা RE 


৩ -কা'বা শরীফ যিয়ারত করা । 
৪- কুরআন তিলাওয়াত করা। কেননা আলী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত 
হাদীসে এসেছে, তিনি বলেন, 

৩৫ SE IU YE BF 058 ৩০805 প্রতি hl ডু এর। 4৮ ৩৪ 
“জুনুবী না হলে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অবস্থায়ই 
আমাদেরকে কুরআন শিক্ষা দিতেন”।£ 
৫- মসজিদে অবস্থান করা । তবে প্রয়োজনে মসজিদ দিয়ে অতিক্রম করা যাবে। 
আল্লাহ তা'আলা বলেছেন, 

tr: LN OLLIE ৬৮185 cpt WE ২9 
“এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল কর, তবে যদি 
তোমরা পথ অতিক্রমকারী হও (সেটা ভিন্ন কথা) । [আন-নিসা, আয়াত: ৪৩] 


* সুনান দারেমী, হাদীস নং ২৩১২। দারেমীর মুহাক্কিক হুসাইন সেলিম বলেছেন, হাদীসের 
সনদটি দশমী । দারাক্লুতনী, হাদীস নং ৪৩৯। সুনান আল-কুবরা লিল বাইহাকী, হাদীস নং 
৪১০। হাদীসটির একাধিক বর্ণনা সূত্র থাকায় এটি সহীহ পর্যায়ে উন্নীত হয়েছে। 

£ তিরমিযী, হাদীস নং ১৪৬। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আলবানী রহ. 
হাদীসটিকে দ'য়ীফ বলেছেন। 


15101717106) econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5 


সালাত 
সালাতের হুকুম: 
প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর সালাত ফরয। আল্লাহ তা'আলা কুরআনের 
অনেক আয়াতে সালাত কায়েম করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তা'আলা 
বলেছেন, 

[4 LANE 652 CHS Sill BE BLM 88191155857 
“অতপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। 
নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরয”। [আন-নিসা, আয়াত: 
১০৩] 
আল্লাহ তা'আলা বলেছেন, 

[YA 2০] € ৬৮) 99 ol ৬1৪৮৯ 
“তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাযত কর”। [সুরা আল-বাকারা, 
আয়াত: ২৩৮] 
অনুরূপ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে ইসলামের পাঁচটি 
রুকনের মধ্যে দ্বিতীয় রুকন হিসেবে ঘোষণা দিয়েছেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
5519 59420 0819 4 45501442 5 29 এ ৭ HIVE ৫5941 387 

(৩৩০০০ 2১০০ 99 5691 

“ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর। আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ 
নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার 
সাক্ষ্য দান, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমযান মাসের 
সিয়াম পালন করা”।! 


সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 
15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিও বাখা_ _ [৯০৮৭ 


অতএব, সালাত ত্যাগকারী কাফির, তাকে শরী“আতের বিধান অনুযায়ী হত্যা 
করা জায়েষ। আর সালাতে অলসতা ও অবহেলাকারী ফাসিক। 
সালাতের ফযীলত: 
সালাতের ফযীলত ও সাওয়াব অপরিসীম । এ সম্পর্কে অসংখ্য হাদীস বর্ণিত 
আছে। নিম্নে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো: 
১- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন 
আমলটি উত্তম? তিনি উত্তরে বললেন, 
(589 ২১০০ 
“যথাসময়ে সালাত আদায় করা”।! 
২- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
855 ৩2 505 ক LE pH EB Ls HEI SG ৩৪ রি Eh 
til Bc 59201 55 05) :48 4৩৯ 4555 ৩2 5 756 (৫2৩ 
(0541 
“তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটি নদী থাকে । আর সে এ নদীতে 
থাকতে পারে? এ ব্যাপারে তোমরা কি বলো? সবাই বললো: না, তার শরীরে 
কোনো প্রকার ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, এটিই পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। এর দ্বারা আল্লাহ 
তা'আলা সব গুনাহ মুছে নিঃশেষ করে দেন”। 
৩- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
৩৪৫41৭85১59 VEAL ৬৪৩০ ৬০৯৪২৪৫০১৪৪ ৪১৫৪০ G2 
dK 2৯। 15 85৫ ০ 45 oN 5 480৫ 


1 সহীহ বুখারী, হাদীস নং ৭৫৩৪; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৬৬৭। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 0 


“কোনো মুসলিম ব্যক্তির যখন ফরয সালাতের ওয়াক্ত হয় আর সে সালাতের 
অযুকে উত্তমরূপে আদায় করে, সালাতের বিনয় ও রুকুকে উত্তমরূপে আদায় 
করে তা হলে যতক্ষণ না সে কোনো কবীরা গুনাহে লিপ্ত হবে, তার এ এ 
সালাত তার পূর্ববর্তী সকল গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে। তিনি বলেন, 
আর এ অবস্থা সর্ব যুগেই বিদ্যমান”।! 
৪- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
SEL 2955 8739 4৯০1 5১০5 LYN ০০0 
“সব কিছুর মাথা হলো ইসলাম, বুনিয়াদ হলো সালাত আর সর্বোচ্চ শৃঙ্গ হলো 
জিহাদ”।£ 
সালাত ত্যাগকারী সম্পর্কে সতর্কতা: 
কুরআন ও হাদীসে অনেক জায়গায় সালাত ত্যাগকারী ও বিলম্বে আদায়কারীর 
শাস্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আল্লাহ তা'আলা বলেছেন, 
€ ৪৫5 358৫ Syd DATTA গা ১১৩ Ls নিউ be শট 
[5৭:2৮] 
“তাদের পরে আসল এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং 
কুপ্রবৃত্তির অনুসরণ করল। সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রাপ্ত হবে”। 
[সূরা মারইয়াম, আয়াত: ৫৯] 
[০ 4:১১০৬ব ও ৩৯১০৪১০৩৪৫৪ SATO ওএস IH) 
“অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা নিজদের সালাতে 
অমনোযোগী”। [সূরা আল-মা'উন, আয়াত: ৪-৫] 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 


* সহীহ মুসলিম, হাদীস নং ২২৮। 
£ তিরমিযী, হাদীস নং ২৬১৬। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ___ং মের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯৮৯৯ JL 


6 ১০০ 5০০1 4১৪) ও 39 079 ৩3 |) 
“বান্দা এবং শির্ক-কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা”। র 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
52 51845 ৩ 4১৪ | 2055 CE 3) ih 
“আমাদের ও তাদের (কাফেরদের) মধ্যে যে অঙ্গীকার রয়েছে তা হলো সালাত। 
অতএব, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, সে কাফের হয়ে গেলো” 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত সম্পর্কে আলোচনা 
করছিলেন। এতে তিনি বললেন, 
BC 0925 AGEN EY EN ও EG 3559 HT ৬3৫ ৭৫৬ ৪৬ ৩০। 
SU 3১50 SHE 66 242905৩৫359 VS EV OL Es ‘us 
ls এ 
“যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে এবং তা সংরক্ষণ করবে কিয়ামতের 
দিন তা তার জন্য আলো, ঈমানের দলীল ও জাহান্নাম থেকে নাজাতের উপায় 
হবে। আর যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করবে না ও তা সংরক্ষণ করবে 
না, কিয়ামতের দিন তার জন্য কোনো আলো, নাজাত ও ঈমানের দলীল হবে 
না। আর কিয়ামতের দিন সে কারুন, ফির'আউন, হামান ও উবাই ইবন 
খালফের সাথে উথ্থিত হবে”।; 


সালাতের শর্তসমূহ: 


! সহীহ মুসলিম, হাদীস নং ৮২। 

2 ইবন মাজাহ, হাদীস নং ১০৭৯। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন । তিরমিযী, হাদীস 
নং ২৬২১, ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ গরীব বলেছেন। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। 

১ মুসনাদ আহমদ, হাদীস নং ৬৫৭৬। শু'আইব আরনাউত বলেন, হাদীসের সনদটি হাসান। 
সুনান দারেমী, হাদীস নং ২৭৬৩। মুহাক্কিক হুসাইন সেলিম হাদীসের সনদটি সহীহ 
বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 556 


সালাত শুরু করার পূর্বে শুধু নিয়ত ব্যতীত এসব শর্ত পূরণ হতে হবে। কেননা 

তাকবির বলার সময় নিয়ত করা উত্তম ৷ মুসল্লীর ওপর ফরয হলো এসব শর্ত 

পূর্ণ করা। এসব শর্তের কোনো একটি বাদ পড়লে সালাত বাতিল হয়ে যাবে। 

প্রথম শর্ত: ইসলাম 

সুতরাং কাফির ব্যক্তির সালাত সহীহ হবে না এবং আদায় করলেও কবুল হবে 

না। এমনিভাবে সমস্ত ইবাদতের শর্ত হলো ইসলাম গ্রহণ করা। আল্লাহ 

তা'আলা বলেছেন, 

৩৬৮ DA gil ওর এ এ SSD SE Gy 
[১4:2০] € ® ৫545 28 ও 5০ 

“মুশরিকদের অধিকার নেই যে, তারা আল্লাহর মসজিদসমূহ আবাদ করবে, 

নিজদের ওপর কুফরীর সাক্ষ্য দেওয়া অবস্থায়। এদেরই আমলসমূহ বরবাদ 

হয়েছে এবং আগুনেই তারা স্থায়ী হবে”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ১৭] 

দ্বিতীয় শর্ত: আকল বা জ্ঞান থাকা 

সুতরাং পাগলের ওপর সালাত ফরয নয়। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বলেছেন, 

(9৮0 5 EL এ gl ০০9 EELS EE SEN EER LE 0816) 

(02০ 

“তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে 

জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে 

জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়”।! 

তৃতীয় শর্ত: বালেগ হওয়া 


' আবু দাউদ, হাদীস নং ৪৪০৩ ৷ ইবন মাজাহ, হাদীস নং ২০৪১। আলবানী রহ. হাদীসটিকে 
সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5 55 


অতএব, উপরোক্ত হাদীস অনুযায়ী নাবালেগের ওপর সালাত ফরয হবে না, 
যতক্ষণ সে প্রাপ্তবয়স্ক হয়। তবে সাত বছর থেকে বাচ্চাদেরকে সালাতের প্রতি 
উৎসাহ ও নির্দেশ দেওয়া মুস্তাহাব ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

1 12 58 33৮76 85190 4১৮ (58519 2ড pl 5) 
“তোমাদের সন্তানদের বয়স যখন সাত বছর হয়, তখন তাদেরকে সালাত 
পড়ার নির্দেশ দাও এবং যখন তাদের বয়স দশ বছর হবে তখন সালাত না 
পড়লে এজন্য তাদের শাস্তি দাও”।! 
চতুর্থ শর্ত: ছোট ও বড় নাপাকী থেকে পবিত্রতা 
ছোট নাপাকী বলতে বুঝায় যে কারণে অযু ফরয হয়। আর বড় নাপাকী বলতে 
বুঝায় যে কারণে গোসল ফরয হয়। আল্লাহ তা'আলা বলেছেন, 

BI J LESS 7০৪৮) LEG BLS এ 23 Wr ol পতি) 

[1:35U (ES ৫৫ এ ৩ ০ এ 2129 yt 
“হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও, তখন তোমাদের মুখ 
ও কনুই পর্যন্ত হাত ধৌত কর, মাথা মাসাহ কর এবং টাখনু পর্যন্ত পা (ধৌত 
কর)। আর যদি তোমরা অপবিত্র থাক, তবে ভালোভাবে পবিত্র হও”। [সূরা 
আল-মায়েদা, আয়াত: ৬] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

10৯5 ৩5285৩39১৬৪: FE Yh 

“ত্বহারাত ব্যতিরেকে সালাত কবুল হয় না। আর খিয়ানতের সম্পদ থেকে 
সদকা কবুল হয় না”।£ 
পঞ্চম শর্ত: শরীর, কাপড় ও জায়গা পাক হওয়া: 


! আবু দাউদ, হাদীস নং ৪৯৪। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ২২৪। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৯২ 


* শরীর পাক হওয়া সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 
মুস্তাহাযাকে বলেছেন, 

(2960 ৬২০ ৯৮৯০ 

“হায়েয শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় কর” ।: 

* কাপড় পাক সম্পর্কে আল্লাহ বলেছেন, 

[৮১4০] €9%59 DEG) 

“আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর”। [সুরা আল-মুদ্দাসসির, আয়াত: 

৪] 

* আর জায়গা পাক হওয়া। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন: এক বেদুঈন মসজিদে এসে পেশাব করে দেয়। লোকেরা 
তাকে ধমক দিতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদেরকে বললেন: 

14430 ৮৩288৩৫5৩৬০) ol Se AS AY FE ১৯০৪০4৪০। 

Ue 

“তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের ওপর এক বালতি পানি ঢেলে 

দাও। কেননা তোমরা নরম (ভদ্র) ব্যবহারের জন্য প্রেরিত হয়েছ, কঠোর ও 

রূঢ় আচরণের জন্যে নয়”। 

ষষ্ঠ শর্ত: সালাতের ওয়াক্ত হওয়া 

সালাতের ওয়াক্ত না হলে সালাত ফরয হয় না। তাই ওয়াক্ত হওয়ার আগে 

সালাত আদায় করলে সহীহ হবে না। আল্লাহ তা'আলা বলেছেন, 

[ver : LE € 35552 CHS Ses ll EE ৪৫ BL 61) 


! সহীহ বুখারী, হাদীস নং ৩০৬; সহীহ মুসলিম, হাদীস নং ৩৩৩। 
2 (5. হলো পানি ভর্তি বালতি । আর ৩5 হলো পানি ভর্তি বড় বালতি । 


সহীহ বুখারী, হাদীস নং ৬১২৮। 
IslamHouse com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাযা_ ৮৯৩ 


“নিশ্চয় সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরয”। [সুরা আন-নিসা, 
আয়াত: ১০৩] 
অর্থাৎ সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে; কেননা জিবরীল আলাইহিস 
সালাম এসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ওয়াক্ত 
শিক্ষা দিয়েছেন। তিনি একদিন প্রথম ওয়াক্তে সালাতের ইমামতি করেছেন 
এবং আরেকদিন সালাতের শেষ ওয়াক্তে সালাত পড়িয়েছেন। অতঃপর তিনি 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ৃ 
4S ৪9 9১5 SS 
“এই দু’ সময়ের মধ্যবর্তী পুরো সময়ই সালাতের ওয়াক্ত”। ! 
সপ্তম শর্ত: সতর ঢাকা 
আল্লাহ তা'আলা বলেছেন, 
[+):-১1১০31] 4১4০: ঠ Lo LEED) LS 695 G5) 
“হে বনী আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশ-ভূষা গ্রহণ কর”। [সূরা 
আল-আ'“রাফ, আয়াত; ৩১] 
কাপড়ের সৌন্দর্য হলো যা দ্বারা সতর ঢাকা হয়। সমস্ত আলেম একমত যে, 
সালাত শুদ্ধ হতে সতর ঢাকা ফরয। সতর ঢাকতে সক্ষম হওয়া সত্বেও সতর 
না ঢাকলে সালাত নষ্ট হয়ে যাবে। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SF 5551 BILE lL dE 0 
“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল। আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল 
পাবে” ।* 


1 সুনান নাসায়ী, হাদীস নং ৫২৬ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
* সহীহ বুখারী, হাদীস নং ১, সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭ । 


IslamHouse com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিত বা 1 ৮৯০ 


নবম শর্ত: কিবলামুখী হওয়া 
আল্লাহ তা'আলা বলেছেন, 

[১56 ৯৮] (EE RAS UGE ৩ ৬০ A 
“আকাশের দিকে বার বার তোমার মুখ ফিরানো আমরা অবশ্যই দেখছি। 
অতএব আমরা অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব, যা তুমি পছন্দ 
কর। সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা 
যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফিরাও”। [সূরা আল-বাকারা, 
আয়াত: ১৪৪] 
সালাতের রুকনসমূহ: 
সালাতের বেশকিছু রুকন বা ফরয রয়েছে। এগুলোর কোনো একটি বাদ 
পড়লে সালাত বাতিল হয়ে যাবে। এগুলো নিম্নরূপ: 
১- নিয়ত করা। নির্দিষ্ট ওয়াক্তের সালাত আদায় করতে অন্তরে দৃঢ় সংকল্প 
করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(০৩১ TEE 5h 

“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল” ।' 
তাকবীরে তাহরীমার সাথে দু হাত উঠানোর সময়ই নিয়ত করতে হবে। তবে 
সামান্য আগে পরে হলে কোনো অসুবিধে নেই। 
২- ‘আল্লাহু আকবর’ তাকবীর বলে সালাতে প্রবেশ করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

CAINE SIME LS SHB 6 


* সহীহ বুখারী, হাদীস নং ১, সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 
IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 97৫ 


“পবিত্রতা হলো সালাতের চাবি, তার তাকবীর হলো (সালাত ব্যতীত সব কাজ) 
হারামকারী এবং তার সালাম হলো (সালাতের বাইরের সব কাজ) 
হালালকারী”।! 
৩- দাঁড়িয়ে সালাত আদায়: ফরয সালাত সামর্থ্য থাকলে দাঁড়িয়ে আদায় করা। 
কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 

থান ও] (OOS 285 ৬৪ BLA SLA ৬১৪০৯ 
“তোমরা সালাতসমূহ ও মধ্যবর্তী সালাতের হিফাযত কর এবং আল্লাহর জন্য 
দাঁড়াও বিনীত হয়ে”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৩৮] 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু 
“'আনহুকে বলেছেন, 
“দাঁড়িয়ে সালাত আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে, যদি তাতেও সক্ষম 
না হও তাহলে কাত হয়ে শুয়ে”।; 
৪- সূরা ফাতিহা পাঠ: ফরয ও নফল সালাতের প্রতি রাকা'আতে সুরা ফাতিহা 
পাঠ করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(5১55 2৫ 158 তু 3289-5৭) 

“যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তার সালাত হল না”।” 
৫- রুকু করা। এটি নিম্নোক্ত আয়াতের মাধ্যমে সালাতের ফরযের অন্তর্ভুক্ত ৷ 
আল্লাহ তা'আলা বলেছেন, 


! ইবন মাজাহ, হাদীস নং ২৭৫। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবু 
দাউদ, হাদীস নং ৬১; তিরমিযী, হাদীস নং ৩, ইমাম তিরমিযী রহ. বলেছেন, এ হাদীসটি এ 
পরিচ্ছেদের সবচেয়ে বিশুদ্ধ হাদীস। 

£ ৫93 হলো বিনয়ী, অবনত। এখানে কিয়াম দ্বারা সালাতে দাঁড়ানো বুঝানো হয়েছে। 

+ সহীহ বুখারী, হাদীস নং ১১১৭। 

4 সহীহ বুখারী, হাদীস নং ৭৫৬। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা কভু 


RSL inl FEI eS LLB I ৫ সিএ জা ডি 
(NV: ® 
“হে মুমিনগণ, তোমরা রুকু কর, সাজদাহ কর, তোমাদের রবের ইবাদত কর 
এবং ভালো কাজ কর, আশা করা যায় তোমরা সফল হতে পারবে”। [সূরা 
আল-হাজ, আয়াত: ৭৭] 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারীকে বলেছেন, 
(551) 6৮5 এ Sh 
“তারপর রুকুতে যাবে এবং ধীরস্থিরভাবে আদায় করবে”।! 
৬- রুকু হতে উঠা । উপরোক্ত হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সালাতে ভুলকারীকে বলেছেন, 
(৫08 ৫১5 টে ol) 
“তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে” 
৭- রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো । উপরোক্ত হাদীসে এ সম্পর্কে বলা 
হয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদীসে 
বলেছেন, 
(১১৮৭ 5969 HHS 328০ এ 255 3 
“আল্লাহ সে ব্যক্তির সালাতের দিকে তাকান না, যে ব্যক্তি তার রুকু থেকে পিঠ 
সোজা করে দাঁড়ায় না ও সাজদাহ থেকে সোজা হয়ে বসে না”।; 
৮- সাজদাহ করা। উপরোক্ত (সূরা হজের ৭৭নং) আয়াত সাজদাহ করতে 
নির্দেশ দিয়েছে। তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে 
ভুলকারীকে বলেছেন, 


সহীহ বুখারী, হাদীস নং ৭৫৭। 

£ সহীহ বুখারী, হাদীস নং ৭৫৭। 

+ মুসনাদ আহমদ, হাদীস নং ১০৭৯৯ মুহাক্কিক শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের 
সনদটি হাসান। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5১৪ 


UG 45258 ES lS) 
“তারপর সাজদাহয় যাবে এবং ধীরস্থিরভাবে সাজদাহ করবে”।! 
৯- সাজদাহ থেকে উঠে বসা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সালাতে ভুলকারীকে বলেছেন, 
Ue ৩55 ESS 
“তারপর সাজদাহ থেকে উঠে স্থির হয়ে বসবে” ।” 
১০ -দু'সাজদাহর মাঝে বসা । কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
02445 $885 5 2275 LEY 5 DS J MES Yh 
“আল্লাহ সে ব্যক্তির সালাতের দিকে তাকান না, যে ব্যক্তি রুকু থেকে পিঠ 
সোজা করে দাঁড়ায় না ও সাজদাহ থেকে সোজা হয়ে বসে না”।; 
১১- ধীর স্থিরভাবে করা: রুকু, সাজদাহ, রুকু থেকে উঠে দাঁড়ানো, সাজদাহ 
থেকে উঠে বসা ইত্যাদি ধীর স্থিরভাবে করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুলকারীকে বলেছেন, 
(52226 8০) 
এ হাদীসে তিনি রুকু, সাজদাহ, রুকু ও সাজদাহ থেকে সোজা হয়ে উঠা 
উল্লেখ করেছেন। ধীরস্থিরতার পরিমান হলো, রুকু, সাজদাহ, দাঁড়ানো বা বসা 
হওয়া। একের অধিক বলা সুন্নত। 
১২- শেষ বৈঠক ও তাতে তাশাহহুদ পড়া। শেষ বৈঠকে তাশাহহুদ সম্পর্কে 
আব্দুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


সহীহ বুখারী, হাদীস নং ৭৫৭। 

£ সহীহ বুখারী, হাদীস নং ৭৫৭। 

১ মুসনাদ আহমদ, হাদীস নং ১০৭৯৯। মুহাক্কিক শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের 
সনদটি হাসান। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি্ খা 1৮৯ 


তাশাহহুদ ফরয হওয়ার আগে আমরা “বান্দার পক্ষ থেকে আল্লাহকে সালাম, 
জিবরীল ও মিকাঈল আলাইহিমাস সালামের ওপর সালাম বলতাম’। তখন 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
BUEN SHLD এ SEEN 1858 ১০০3 ৯1 9৯ এ ৫৬ AIS 19৯5 3 
4৫৭ এ॥। ১৬৪ এড ৫1569 ৭3659 sol 2855 ভু প্রি সে 
1১579 BE EG ৪3480 4 Jaye 
“আল্লাহর প্রতি সালাম, তোমরা এরূপ বল না। কারণ আল্লাহ্‌ নিজেই সালাম; 
বরং তোমরা বল: 'আত্তাহিয়্যাতু লিল্লাহি............ ’ (সকল সম্ভাষণ, সালাত ও 
পবিত্র ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি সালাম এবং আল্লাহর 
রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর প্রত্যেক 
বান্দাদের প্রতি। নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোনো হক ইলাহ 
নেই, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাঁর 
বান্দা ও রাসূল? ।”! 
অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে বসা সম্পর্কে 
বলেছেন, 
(১3251 SHLD dh SEIN: LT LEIS জু 0 
“তোমরা যখন তাশাহহুদের সময় বসবে তখন অবশ্যই পড়বে ‘আত্তাহিয়্যাতু 
লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত্ববায়্যিবাতু”।* 
এ হাদীসে আখেরী বৈঠককে রুকন হিসেবে বলা হয়েছে; কেননা শেষ বৈঠকের 
তাশাহহুদ পড়া সালাতের রুকন। 
১৩- সালাম ফিরানো। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


সহীহ বুখারী, হাদীস নং ৮৩১; সহীহ মুসলিম, হাদীস নং ৪০২। 
£ আবু দাউদ, হাদীস নং ৯৬৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা রুহ 


3401 65127 SIME LS SHB DLE Ei) 
“পবিত্রতা হলো সালাতের চাবি, তার তাকবীর হলো (সালাত ব্যতীত সব কাজ) 
হারামকারী এবং তার সালাম হলো (সালাতের বাইরের সব কাজ) 
হালালকারী”।৷ 
১৪- রুকনসমূহের মাঝে তারতীব তথা ধারাবাহিকতা বজায় রাখা । অতএব, 
তাকবীরে তাহরীমের আগে সূরা ফাতিহা পাঠ করবে না। আবার রুকুর আগে 
সাজদাহ করবে না। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 

oh SS 

করো” । £ 
অতএব, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় 
করেছেন সে ধারাবাহিকতা ভেঙ্গে কেউ সালাত আদায় করলে তার সালাত 
বাতিল হয়ে যাবে। 
সালাতের ওয়াজিবসমূহ: 
সালাতের ভিতরে কিছু কাজ করা ওয়াজিব। এসব কাজের কোনো একটি 
ইচ্ছাকৃত বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে; আর ভুলে বাদ পড়লে সাজদাহ 
সাহু দিতে হবে। সালাতের ওয়াজিবসমূহ নিচে আলোচনা করা হলো: 
১- প্রত্যেক উঠা, নামা, বসা, ও দাঁড়ানোর সময় তাকবীর বলা; তবে রুকু থেকে 
সোজা হয়ে দাঁড়ানোর সময় তাকবীর বলবে না। কেননা আব্দুল্লাহ ইবন 


' ইবন মাজাহ, হাদীস নং ২৭৫, আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবু 
দাউদ, হাদীস নং ৬১; তিরমিযী, হাদীস নং ৩। ইমাম তিরমিযী রহ. বলেন, এ হাদীসটি এ 
পরিচ্ছেদের সবচেয়ে বিশুদ্ধ হাদীস। 

£ সহীহ বুখারী, হাদীস নং ৬০০৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


43১৯5 25959 ৮ ESTES 7355 ও hl 8৩ & 4৮ SE) 
“রাসূলুল্লাহ্‌ সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে প্রত্যেক উঠা, নামা, দাঁড়ানো 
ও বসার সময় তাকবীর বলতেন”।! 

২- রুকুতে কমপক্ষে একবার ml GS 1 'সুবহানা রাব্বিয়াল 'আযীম' 
বলা। কেননা হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহুর বর্ণিত হাদীসে এসেছে, 
২১৯০৮ ৪ 4০৭৯০ 3 ৩৬4 88463581582 529 426 2) ০ 3 0৩৩...) 
(| 33 SE 
তঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে “সুবহানা 
রাব্বিয়াল 'আযীম” এবং সাজদাহয় “সুবহানা রাব্বিয়াল “আ'লা” পড়তেন”।£ 
৩- হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীস অনুযায়ী সাজদাহয় 55 9৪০ 
(5৭ 'সুবাহানা রাব্বিয়াল ‘আ'লা’ কমপক্ষে একবার পড়া । 
৪- ইমাম ও একাকী সালাত আদায়কারী রুকু থেকে উঠার সময় ৬: 2 ৯:। 
(২5 “সামি'আল্লাহু লিমান হামিদাহ' বলা । কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু 
‘আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে যে, 
৩৩4 25 এ 2৪ এ 0314 2 পুতি hl 8০ dhl 195 96) 
3705 5 0 BES DN Ge LS BH ৬ তত ০ 269০০ ৭5505 
51 0 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন 
‘আল্লাহু আকবার’ বলে সালাত শুরু করতেন। তিনি রুকুতে যাওয়ার সময়ও 
তাকবীর বলতেন। তিনি রুকু থেকে পিঠ সোজা করে দাঁড়ানোর সময় 


* তিরমিযী, হাদীস নং ২৫৩। 
£ আবু দাউদ, হাদীস নং ৮৭১, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। তিরমিযী, হাদীস 
নং ২৬২। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা sos IB 


‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতেন । অতঃপর দাঁড়ানো অবস্থায় ‘রব্বানা 
ওয়ালাকাল হামদ’ বলতেন” ।' 
৫- ইমাম, মুক্তাদি ও একাকী সালাত আদায়কারী রুকু থেকে উঠে দাঁড়িয়ে 
পড়বে, (১4 । এ; 5 ‘রাব্বানা ওয়ালাকাল হামদ’ । কেননা রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(4231 90960 21 1556 4 92 Hl or FLYIN SY 
“ইমাম যখন “সামি'আল্লাহু লিমান হামিদা” বলে, তোমরা তখন “রব্বানা 
ওয়ালাকাল হামদ” বলো”।£ 
৬- দু'সাজদাহর মাঝে দো'আ পড়া । যেমন এ দো'আ পড়া: 
(85319533515 3855 58৯১9 cd ১৯81 Lb 
দিন, আমাকে হিদায়াত দিন এবং আমাকে রিযিক দান করুন”।১ 
অথবা এ দো'আ পড়া, 
(৩১721 ৩০0 od HES) 
“রাব্বিগ ফিরলী, রাব্বিগ ফিরলী” (হে আমার রব! আমায় ক্ষমা করুন, হে 
আমার রব! আমায় ক্ষমা করুন)।£ 
৭- প্রথম বৈঠকে তাশাহহুদ পড়া । 
৮- প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার জন্য বসা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 


* সহীহ মুসলিম, হাদীস নং ৩৯২। 

* সহীহ মুসলিম, হাদীস নং ৪১১। 

১ আবু দাউদ, হাদীস নং ৮৫০। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। তিরমিযী, হাদীস 
নং ২৮৪, আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

4 ইবন মাজাহ, হাদীস নং ৮৯৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি বায $ ৮১০২৩) 


এ J; ৮০] ৩৪ UE 511 ৪ শি 2919৩ ০9৯১০ ELE bl 191) 
15550 ০ ৫৯৩ ০৯০৪9 GLEN ৮ SAS BY) 

“সালাতে দাঁড়ালে প্রথমে তাকবীর তাহরীমা” বলার পর তুমি কুরআন থেকে যা 

তোমার জন্য সহজ হয় তা পাঠ করবে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) 

তাতে আরও বলেন: “তুমি যখন সালাতের মধ্যে প্রথম বৈঠকে উপবেশন করো, 

তখন শান্তির সাথে (ধীরস্থিরভাবে) বসবে এবং এ সময় তোমার বাম পা 

বিছিয়ে (ইফতিরাশ পদ্ধতিতে) দিয়ে অতঃপর তাশাহুদ পাঠ করবে”।! 

সালাতের সুন্নতসমূহ: 

সালাতে কিছু সুন্নত কাজ রয়েছে, যা মুসল্লীকে পরিপূর্ণ সাওয়াব প্রাপ্তির জন্য 

আদায় করতে হয়। নিম্নে এসব সুন্নত উল্লেখ করা হলো: 

১- নিম্নোক্ত অবস্থায় কাঁধ বরাবর বা কান বরাবর হাত উঠানো সুন্নত। 

ক- তাকবীরে তাহরীমার সময়। 

খ- রুকুতে যাওয়ার সময়। 

গ- রুকু থেকে উঠে দাঁড়ানোর সময়। 

ঘ- দু রাকা'আত শেষে তৃতীয় রাকা'আতের জন্য দাঁড়ানোর সময় হাত উঠানো। 

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু “আনহুর হাদীস থেকে এটি প্রমাণিত, 

PSL IS GES EST ESD GHG 181৩6 05 SE তত এ ৩ 

১৩৮০৮) ESI G2 250 69919৬০১৭৯০ ০৪৯) (৯৪৩19০190০8 

“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন কাঁধ 

বরারব দু হাত উঠাতেন। রুকুর তাকবীর বলার সময়ও তিনি কাঁধ পর্যন্ত হাত 

উঠাতেন। রুকু হতে মাথা উঠালে তখনও কাঁধ বরাবর হাত উঠাতেন” 3 


* আবু দাউদ, হাদীস নং ৮৬০। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 
2 4229১ হলো কাঁধ বরাবর। 
’ সহীহ বুখারী, হাদীস নং ৭৩৬; সহীহ মুসলিম, হাদীস নং ৩৯০। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5550502. । 


তৃতীয় রাকা*আতের জন্য দাঁড়ালে তখনও কাঁধ বরাবর হাত উঠাবে। কেননা 
ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 
aS ৩০৪৪9) ০৮ 6৬19 9৩) 
“ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু দু রাকা'আত শেষে তৃতীয় রাকা'আতের জন্য 
দাঁড়ালে দু'হাত উঠাতেন” ।! তিনি এ হাদীসকে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে মারফু* সূত্রে বর্ণনা করেছেন। 
২- বুকের উপর বা বুকের নিচে ও নাভীর উপরে বাম হাতের উপর ডান হাত 
রাখা । সাহল ইবন সা'দ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
SLB 34০01490529) 6৩ ৬3১১০ SN SEY 
“লোকদের নির্দেশ দেওয়া হতো যে, সালাতে প্রত্যেক ডান হাত বাম হাতের 
বাহুর উপর রাখবে” ।£ 
ওয়ায়েল ইবন হুজর রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
১১-০০-০1৮৪ 6 ৬৪ 559 কি He এ $৫এ ১৮5 ৩৬৪ 
“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় 
করলাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর ডান হাত বাম 
হাতের উপর রাখলেন” ৷ 
৩- সালাতের শুরুতে নিম্নোক্ত দো'আ পড়া, 
(955 থ] 34442 JESS LAIN 45:৫০ DN 9৮259 


! মুত্তাফাকুন 'আলাইহি। 

* সহীহ বুখারী, হাদীস নং ৭৪০। ইবন হাজার আসকালানী রহ. বলেন, এ হাদীসটি মারফু 
হাদীসের হুকুম। 

3 সহীহ ইবন খুযাইমা, হাদীস নং ৪৭৯। আলবানী রহ. হাদীসটির সনদকে দণ্য়ীফ বলেছেন; 
তবে হাদীসটি অন্যান্য বর্ণনায় তিনি সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 3083 IE 


“হে আল্লাহ! আমি আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি, আপনার নাম 
বরকতপূর্ণ, আপনার মাহাত্ম্য সুউচ্চ এবং আপনি ব্যতীত কোনো হক ইলাহ 
নেই”।' 

৪- প্রথম রাকা'আতে চুপে চুপে ‘আউযুবিল্লাহ’ পড়া ও বাকী সব রাকা'আতে 
‘বিসমিল্লাহ’ পড়া । আল্লাহ তা'আলা বলেছেন, 

[Aj © ৯ SET 55446 LES ওঠা SG 9) 
“সুতরাং যখন তুমি কুরআন পড়বে তখন আল্লাহর কাছে বিতাড়িত শয়তান 
থেকে পানাহ চাও” । [সুরা আন-নাহল, আয়াত: ৯৮] 

৫- সুরা ফাতিহা শেষে ইমাম, মুক্তাদি ও একাকী সালাত আদায়কারী সব মুসল্লি 

কর্তৃক ‘আমীন’ বলা ৷ কেননা হাদীসে এসেছে, 

SY ৬9958517250] {SLB LE ৩৮৯৯০। ০৪) FUNG Sp 
(4535 5655 ৩ ০৮ SSN ১5 8 G5 

“ইমাম “ওয়ালাদ দওয়াল্লীন... পড়লে তোমরা ‘আমীন’ বলো। কেননা, যার এ 

(আমীন) বলা ফিরিশতাদের (আমীন) বলার সাথে একই সময় হয়, তার পূর্বের 

গুনাহ মাফ করে দেওয়া হয়”।£ 

৩$:5"স"01[7 5450] (0 39] 3025 পভ dh Le উপ ৩৪ 

(48৮০ 

“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন “ওয়ালাদ-দওয়াল্লীন' পড়তেন 

তখন তিনি ‘আমীন’ বলেছেন এবং এতে স্বর দীর্ঘ করেছেন”।; 

৬- সুরা ফাতিহার পরে অন্য কোনো কিরাত পড়া। আর তা হলো সুরা ফাতিহার 

পরে একটি সুরা বা এক বা দু আয়াত পরিমাণ তিলাওয়াত করা। ফজরের দু 


! সহীহ মুসলিম, হাদীস নং ৩৯৯। হাদীসের শব্দাবলী ইবন মাজাহ থেকে নেওয়া, হাদীস নং 
৮০৪। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ সহীহ বুখারী, হাদীস নং ৭৮২। 

ঃ মুসনাদ আহমদ, হাদীস নং ১৮৮৪২ শু‘আইব আরনাউত হাদীসের সনদকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


রাকা'আত ফরয, যোহর, আসর, মাগরিব ও ইশার প্রথম দু রাকা'আত ফরয 
সালাত সুরা ফাতিহার পরে উক্ত পরিমাণ এক বা দু আয়াত বা একটি সুরা 
মিলানো। কেননা আব্দুল্লাহ ইবন আবু কাতাদা তার পিতা সূত্রে বর্ণনা করেন, 
০০ 
দা 
রাকা*আতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়তেন । কখনো কখনো তিনি 
কোনো কোনো আয়াত আমাদের শুনিয়ে পড়তেন”। ! 
৭- জাহরী সালাত তথা যে সব সালাতে স্বশব্দে কিরাত পড়তে হয় তাতে 
কিরাত উচ্চস্বরে পড়া। আর সিররী সালাত তথা যে সব সালাতে নিন্নস্বরে 
কিরাত পড়তে হয় তাতে কিরাত নিম্নস্বরে পড়া । অর্থাৎ ফজর, মাগরিবের প্রথম 
দু রাকা'আত ও “ইশার প্রথম দু" রাকা'আত সালাতে কিরাত উচ্চস্বরে পড়া, 
তাছাড়া বাকী সালাতে প্রত্যেক রাকা'আতে কিরাত নিন্নস্বরে পড়া। এভাবে 
উচ্চস্বরে ও নিমস্বরে কিরাত পড়া শুধু ফরয সালাতের ক্ষেত্রে প্রযোজ্য। দিনের 
মানুষের ঘুমের ব্যাঘাত না ঘটলে কিরাত কিছুটা উচ্চস্বরে পড়া মুস্তাহাব। তবে 
অন্যের ঘুম বা কষ্টের কারণ হলে নিম্নস্বরে কিরাত পড়া মুস্তাহাব । 
৮- ফজরের সালাতে দীর্ঘ কিরাত পড়া। যোহর, আসর ও ইশার সালাত মধ্যম 
কিরাত পড়া। আর মাগরিবের সালাত কিরাত ছোট পড়া। আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
9৩৪৪ ১১৩ ১৪৭ sled My Bol sls টা, 
9 05, ০০ ০১৬) LS Er A ৩ 29 ১ ০5৮ ৩8 
(02241095, 2039 lg ১৩819 05 ০৬০৪ 2A 


! সহীহ বুখারী, হাদীস নং ৭৭৮। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5 sous | 


“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে অমুকের 
চেয়ে সামঞ্জস্যপূর্ণ সালাত আর কারও পেছনে আদায় করি নি। বর্ণনাকারী 
সুলাইমান রহ. বলেন, তিনি যোহরের প্রথম দু রাকা“আত লম্বা করতেন, শেষের 
দু রাকা'আত সংক্ষিপ্ত করতেন । আর আসরের সালাত সংক্ষিপ্ত করতেন । আর 
মাগরিবের সালাত কিসারে মুফাসসাল দ্বারা আদায় করতেন। আর ইশার 
সালাত আও সাতে মুফাসসাল দ্বারা আদায় করতেন । আর ভোরের সালাত অর্থাৎ 
ফজর তিওয়ালে মুফাসসাল দ্বারা আদায় করতেন”।' 
৯- সালাতে বসার পদ্ধতি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
সাব্যস্ত আছে। তিনি শেষ বৈঠকের তাশাহহুদ ব্যতীত অন্যান্য বৈঠক ও 
বসাসমূহ 'ইফতিরাশ' সুরতে বসতেন (প্রথম বৈঠকে বা পায়ের উপর বসা এবং 
ডান পা বিছিয়ে দেওয়া)। আর শেষ বৈঠকে তাশাহহুদের সময় “তাওয়াররুক' 
করে বসতেন (শেষ রাকা*'আতে বা পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে 
নিতম্বের উপর বসা)। আবু হুমাইদ সা“সা'য়েদী রাদিয়াল্লাহু ‘আনহু সাহাবীগণের 
উপস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি বর্ণনা 
করছিলেন। এতে তিনি বলেছেন, 
SSG IE BY FAL 4০০9 440 429 এ এ ESI SG SIE Bh 
13555 25 5৪3০০554202 FSS 5525 
“প্রথম বৈঠকে বাম পায়ের ওপর বসতেন এবং ডান পা বিছিয়ে দিতেন। আর 
যখন শেষ রাকা'আতে বসতেন তখন বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে 
নিতম্বের উপর বসতেন” ।2 
অতএব, ‘ইফতিরাশ’ হলো প্রথম বৈঠকে বাম পায়ের উপর বসা এবং ডান পা 
বিছিয়ে দেওয়া। 


1 সুনান নাসায়ী, হাদীস নং ৮৯২। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ সহীহ বুখারী, হাদীস নং ৮২৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


আর ‘তাওয়াররুক’ হলো শেষ বৈঠকে তাশাহহুদের সময় বাম পা এগিয়ে দিয়ে 
ডান পা খাড়া করে নিতম্বের উপর বসা। 
ফায়েদা: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহহুদের সময় বাম হাত 
বাম হাঁটুর উপর আর ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন এবং শাহাদাত 
আঙ্গুলি দ্বারা ইশারা করতেন। 
৯১৩০ এ TER এ এ PA ২ ৩৩ খু xls dl LS এ 111 
ns SSL HN AOA TESS 1255 55595 এত 
(52:৮6 9৩ “El ৯১০০ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের মধ্যে বসতেন, তখন 
তিনি তাঁর বাম পা ও এর নলাকে ডান রানের নীচে রাখতেন, ডান পা বিছিয়ে 
দিতেন, বাম হাত বাম পায়ের রানের উপর রাখতেন, ডান হাত ডান পায়ের 
রানের উপর স্থাপন করতেন এবং শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করতেন”।! 
(45951 2৮ পট্টি 59৩ চা ৩৫) 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ইশারা থেকে অগ্রসর হত 
না”। 2 
১০- সাজদাহতে দো'আ পড়া। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
05555 ৩01 19:85 ES MUL ASG FNS STAN 9 ও কিক Of Yo 
(৫০553 ৬ ৮6 eM 31533 NM; 
“সাবধান! আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন রুকু বা সাজদাহরত অবস্থায় 
কুরআন পাঠ না করি। তোমরা রুকু অবস্থায় মহান প্রভুর শ্রেষ্ঠত্ব ও মহত্ত্ব বর্ণনা 


! আবু দাউদ, হাদীস নং ৯৮৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ আবু দাউদ, হাদীস নং ৯৯০। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


করবে এবং সাজদাহ রত অবস্থায় অধিক দো‘আ পড়ার চেষ্টা করবে; কেননা 
সে অবস্থা তোমাদের দো'আ কবুল হওয়ার অধিক উপযোগী”।! 
১১- শেষ বৈঠকে তাশাহহুদের পরে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ওপর দুরূদ দুরূদ পাঠ করা। 
36৯00 Bs ৭৯08 BAS US লি JT এড ৮৫ FE JS Alin 
৫ ০ 0া পভ বল BE ESN US AE ঢা খু LE BG deg 
(এক একি 
“হে আল্লাহ! আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের ওপর সালাত পেশ 
করুন, যেরূপ আপনি ইবরাহীম আলাইহিস সালাম এবং তাঁর বংশধরদের 
ওপর সালাত পেশ করেছেন। নিশ্চয়ই আপনি অতিপ্রশংসিত, অত্যন্ত মর্যাদার 
অধিকারী । 
হে আল্লাহ! মুহাম্মাদ এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
বংশধরদের ওপর তেমনি বরকত দান করুন যেমনি আপনি বরকত দান 
করেছেন ইবরাহীম আলাইহিস সালাম এবং ইবরাহীম আলাইহিস সালামের 
বংশধরদের ওপর । নিশ্চয়ই আপনি অতিপ্রশংসিত, অতি মর্যাদায় অধিকারী”।£ 
১২- তাশাহহুদ ও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ 
শেষে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দো'আ পাঠ করা। 
যেমন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
pL HAIMA SEIS 65৮১৩১০০১৫৪ 
JEN (৮1239 50009 Cdl 35 720 ৩৩ পরি ৩৬৬তোমাদের 
কেউ সালাত শেষ করলে (তাশাহহুদ ও দুরূদ পাঠ শেষ হলে) সে যেন চারটি 


' সহীহ মুসলিম, হাদীস নং ৪৭৯। 
£ সহীহ বুখারী, হাদীস নং ৩৩৭০। সহীহ মুসলিম, হাদীস নং ৪০৬। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১০৯ ক IB 


দো'আ পড়ে, এরপরে ইচ্ছামত অন্য দো'আ পড়বে । দো'আগ্তলো হলো, হে 
আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম ও কবরের ‘আযাব থেকে পানাহ চাই, 
জীবিতকাল ও মৃত্যুকালীন ফিতনা ও মাসীহ আদ-দাজ্জালের ফিতনা থেকে 
পানাহ চাই”। * 





১৩- মুসল্লির বাম দিকে দ্বিতীয় সালাম ফিরানো। হাদীসে এসেছে, 


০৮৩ ০ BF US SFG ৪ ৩০ HL ON 245 পাত ৫০ dl ৫৮5 ০ 
REE 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে সালাম ফিরাতেন। 
এমনকি তিনি এমনভাবে মুখ ঘুরাতেন যে তার গালের শুভ্র আভা দেখা 
যেতো”।£ 

১৪- সালাম শেষে কিছু যিকির ও দো'আ পাঠ করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাম ফিরানোর পরে কিছু যিকির ও দো'আ 
এসেছে, সেগুলোর নির্বাচিত অংশ এখানে উল্লেখ করা হলো: 

ক- সাওবান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সালাত শেষে তিনবার ৷ ৯... পড়তেন। 


* সুনান আল-কুবরা লিলবায়হাকী, হাদীস নং ২৮৮৩। সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৮। 
মুসলিমে হাদীসটি এভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
৩০৩৩ ৩ উট ৬ এও SED SED 52 IST EB কও ds Fo dS I 
JEN esd LE ৬2) SLA Coll TEs Ss JEN DE ৬2 বর 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কেউ যখন শেষ তাশাহহুদ পাঠ 
করা শেষ করবে তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। জাহান্নামের 
আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহ দাজ্জালের 
অনিষ্ট থেকে”। সহীহ মুসলিম, হাদীস নং ৫৮৮। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৫৮২। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯০১১০০৪ ||_ 


অতঃপর নিম্নোক্ত দো'আ পড়া: 
(1045 0১৩15 ESS ESL 4:50 ১ এ 250 
“হে আল্লাহ, তুমিই শান্তি, কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী ।" 
খ- মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একদিন তার হাত ধরে বললেন, 
৮১3 ৬৪5 ২১০০৩০৭44৩২ ০০ ও খু) de 
359৩5 ০55428504৮4 ৫ এ di DS 
“আল্লাহর কসম! হে মু'আয, আমি তোমাকে ভালোবাসি । ‘আল্লাহর কসম! হে 
মু'আয, আমি তোমাকে ভালোবাসি। অতঃপর তিনি বলেন, ‘আমি তোমাকে কিছু 
উপদেশ দিচ্ছি তা প্রত্যেক (ফরয) সালাতের পড়ে পড়তে ভুলবে না। তুমি 
বলবে, হে আল্লাহ আপনি আমাকে আপনার যিকির, শুকর ও সুন্দরভাবে 
ইবাদাত করার তাওফীক দিন” ।£ 
গ- মুগীরা ইবন শু'বা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরয সালাতের পর বলতেন: 
65৭ (৪5৬ (554 25902 A DATS MYA 
(541 4354৩711503 ৭5 50 3৮ ৭7 5৮1 
“এক আল্লাহ ব্যতীত (সত্য) কোনো ইলাহ নাই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, 
সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সব কিছুর ওপরই ক্ষমতাশীল। হে 
আল্লাহ! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই। আর আপনি 
কাউকে না দিলে তাকে কেউ দিতে পারবে না। আপনার কাছে (সৎকাজ ভিন্ন) 
কোনো সম্পদশালীর সম্পদ উপকারে আসে না”। ১ 


! সহীহ মুসলিম, হাদীস নং ৫৯১। 
* আবু দাউদ, হাদীস নং ১৫২২। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
+ সহীহ বুখারী, হাদীস নং ৮৪৪। সহীহ মুসলিম, হাদীস নং ৪৭৮। 


15101170156 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১১৯ ]]. 


ঘ-আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
EG 2 54 5১59 SSG Bl 9 45১5 SL NG ও ৮১ ও DEL I) 
৬818 ৫৬১০৪৩52838 3] 03085455555 843 559 
USN 529 Je ৩৫৫ ৩19 4355 96 555 ৪৬৪ BE 41 2 
“যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত সালাতের শেষে তেত্রিশ বার আল্লাহর তাসবীহ বা 
পবিত্রতা বর্ণনা করবে, তেত্রিশ বার আল্লাহর তাহমীদ বা প্রশংসা করবে এবং 
তেত্রিশ বার তাকবীর বা আল্লাহর মহত্ব বর্ণনা করবে আর এইভাবে নিরানব্বই 
বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা 
শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া “আলা কুল্লি শায়ইন 
কাদীর” অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি একক ও তাঁর কোনো 
শরীক নেই। সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র তিনিই। সব প্রশংসা তাঁরই 
প্রাপ্য। তিনি সবকিছু করতে সক্ষম; তার গোনাহসমূহ সমুদ্রের ফেনারাশির 
মতো অসংখ্য হলেও মাফ করে দেওয়া হয়” ।' 
ঙ- আবু উমামা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

SG IIE ৮৩ be BET I 2৮452১৩৬৪১৪ CSI ETE ৬০ 
“যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পরে আয়াতুল কুরসী পাঠ করবে তাকে 
মৃত্যু ব্যতীত কোনো কিছু জান্নাতে প্রবেশে বাধা দিবে না”।£ 
চ- আমর ইবন মায়মুন আউদী রহ. থেকে বর্ণিত, শিক্ষক যেমন ছাত্রদের লেখা 
শিক্ষা দেন, সা"দ রাদিয়াল্লাহু “আনহু তেমনি তাঁর সন্তানদের এ বাক্যগুলো শিক্ষা 


! সহীহ মুসলিম, হাদীস নং ৫৯৭। 

£ সুনান আল-কুবরা লিন-নাসায়ী, হাদীস নং ৯৮৪৮; আল-“মুজাম আল-কাবীর, হাদীস নং 
৭৫৩২। ইমাম হাইসামী রহ. মাজমাউয যাওয়ায়েদে (২/১৪৮) বলেন, হাদীসের সনদটি 
হাসান। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১১২০ | 


দিতেন এবং বলতেন: “রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের 
পর এগুলো থেকে পানাহ চাইতেন, তিনি বলতেন, 
13401 259 55 ৩১ ১০ ০৮:০1 


AOE 


dls 


ছু 


১১৪9 Sl 95 ৩১ ০০ 20 

72 SSE 9৪ ১ ১৪৮? 
“হে আল্লাহ! আমি ভীরুতা, অতিবার্ধক্য, দুনিয়ার ফিতনা ও কবরের ‘আযাব 
থেকে আপনার নিকট পানাহ চাই”।! 
সালাতে যেসব কাজ করা জায়েয: 
সালাতে মুসল্লীর জন্য কিছু কাজ করা বৈধ, সেগুলো হলো: 
১- সালাতে ইমাম কিরাত ভুলে গেলে তাকে স্মরণ করিয়ে দেওয়া ও কিরাত 
শুরু করা। 
আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত আদায় করতে কিরাত ভুলে 
যান। ফলে তিনি সালাত শেষ করে আমাকে বললেন, 

॥ 4৫6০5 ৬45৩ এ 4 JG (52 Sigh 

“তুমি কি আমাদের সাথে সালাত আদায় কর নি? আমি বললাম, হ্যাঁ। তিনি 
বললেন, তাহলে আমাকে ভুলে যাওয়া কিরাত স্মরণ করিয়ে দিতে তোমাকে 
কে নিষেধ করেছে?” 
২- সালাতে কোনো প্রয়োজন দেখা দিলে যেমন, ইমাম ভুল করলে তাকে সতর্ক 
করা বা অন্ধকে পথ দেখানো ইত্যাদির ক্ষেত্রে পুরুষ তাসবীহ বলবে আর 
মেয়েলোক হাতে তালি দিবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 


সহীহ বুখারী, হাদীস নং ২৮২২। 
£ ইবন হিব্বান, হাদীস নং ২২৪২ শু“আইব আরনাউত হাদীসের সনদটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১১৩০ | 


“কারো সালাতের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে সে যেন ‘সুবহানাল্লাহ’ বলে। 
হাততালি তো মেয়েদের জন্য।”।! 
৩- সাপ, বিচ্ছু ও ক্ষতিকর প্রাণি হত্যা করা জায়েয। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

55102455003 এ ০৪ 
“কষ্টদায়ক দু’ কালো বস্তুকে তোমরা সালাতরত অবস্থায়ও হত্যা করবে: আর 
তা হচ্ছে, সাপ ও বিচ্ছু” 
৪- কেউ সালাতের সামনে দিয়ে হেটে গেলে তাকে বাঁধা দেওয়া। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৮ 3৬55 BH ৩59৩ MIAME ৬০৬ 35545 i 1৬০ ৫5198 
“তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো বস্তু মানুষদের থেকে সুতরা 
হিসেবে সামনে রেখে সালাতরত হয়, তখন যদি কোনো ব্যক্তি তার সম্মুখ 
দিয়ে অতিক্রম করতে চায়, তবে সে যেন তাকে ইশারায় বাধা দেয়। 
অতিক্রমকারী যদি ইশারার প্রতি ভ্রক্ষেপ না করে তবে সে যেন তার সাথে যুদ্ধ 
করে। কেননা সে একটা শয়তান” ।£ 
৫- কেউ ডাকলে বা সালাম দিলে ইশারা দিয়ে তার উত্তর দেওয়া। জাবির 
ওয়াসাল্লাম বনী মুস্তালিক গোত্রের দিকে যাওয়ার সময় আমাকে কোনো এক 
কাজে পাঠিয়েছিলেন। আমি এসে দেখি তিনি তাঁর উটের উপর সালাত আদায় 


সহীহ বুখারী, হাদীস নং ১২১৮; সহীহ মুসলিম, হাদীস নং ৪২১। 

25-51, মূলত সাপ ও বিচ্ছুকে বুঝায়। ৯. দ্বারা সাপকেই বুঝানো হয়। 

3 আবু দাউদ, হাদীস নং ৯২১। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। তিরমিযী, হাদীস 
নং ৩৯০। তিনি হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 


£ আবু দাউদ, হাদীস নং ৭০০। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
IslamHouse *০০ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১১৪০ 


করছেন। আমি এ অবস্থায়ই তাঁর সাথে কথা বললাম । হাত দ্বারা (চুপ করতে) 
ইশারা করলেন । বর্ণনাকারী যুহাইর রহ. এ সময় তাঁর হাত দ্বারা ইশারা করে 
দেখালেন, আমি আবার কথা বললাম। আবার এরূপ ইশারা করলেন। 
বর্ণনাকারী যুহাইর রহ. এবারও তাঁর হাত দ্বারা মাটির দিকে ইশারা করে 
দেখালেন । তখন আমি তার কুরআন তিলাওয়াত শুনছিলাম ৷ মাথায় ইশারা 
করে রুকু সাজদাহ করছিলেন। তারপর সালাত শেষ করে আমাকে জিজ্ঞাসা 
করলেন, 

০ J ak! SE Het 4 ৫% xl ও ৩4৪৩ 
“আমি যে কাজে তোমাকে পাঠিয়েছিলাম, তার কী করেছ? আমি সালাত আদায় 
করছিলাম বলে তোমার কথার উত্তর দিতে পারি নি”।! 
ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, 
তিনি বলেন, 
9: 4600155৩4০৩ ৭৭ ৮5 035 পভ hl LoS এ ১৮০০ Sia 
“একবার আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাযির 
হয়ে তাঁকে সালাতরত অবস্থায় দেখতে পাই। আমি তাঁকে সালাম দেই। এ সময় 
তিনি আঙ্গুলের ইশারায় এর জবাব দেন” ।£ 
অতএব, এসব হাদীস দ্বারা প্রমাণ হয় যে, কেউ ডাকলে বা সালামের জবাব 
দিতে হলে পুরো হাত দ্বারা বা মাথা নেড়ে বা আঙ্গুলের ইশারায় জবাব দেওয়া 
যায়। 
৬- বাচ্চা বহন করা বা মুসল্লির সাথে মিশিয়ে নেওয়া জায়েয । আবু কাতাদা 
আনসারী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


সহীহ মুসলিম, হাদীস নং ৫৪০। 
£ আবু দাউদ, হাদীস নং ৯২৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা____[ ৮১১১৫ |_ 


৬৯৩৩ ই কই ed ভিউ ০ raf 5 Se dh Le gL 
(55৮1 34 95 (5019 455 ৫019 ase Fe 2 Sle Bl Lo tl 
“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সালাতে 
লোকদের ইমামতি করছেন আর তাঁর নাতনী উমামা বিনত আবিল “আস অর্থাৎ 
রাসূলের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু ‘আনহার কন্যা তার কাঁধে উঠে আছে। তিনি 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাচ্ছেন তখন তাকে (কাঁধ থেকে) 
নামিয়ে রাখছেন, আবার সাজদাহ থেকে উঠার পর পুনরায় কাঁধে উঠিয়ে 
নিচ্ছেন”।! 
৭- প্রয়োজনে সামান্য হাঁটা । ‘আয়েশা রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত, তিনি 
বলেন, 
Eid BL পুতি ০৩০ খু - এত IG 703 ale dl এও এ 4১০ 96) 


22 


পাপা ঠৰ 


3:৩৫ SSIS 4১5 IES Ed EL 57 এল ৬ 7৬০৪৪ 
(252) 
“একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজা বন্ধ করে 
সালাত আদায় করছিলেন। এ সময় আমি এসে দরজা খুলতে চাইলে তিনি 
দরজা খুলে দিয়ে পুনরায় সালাতরত হন। হাদীসে আরও উল্লেখ আছে যে, 
দরজাটি কিবলামুখী ছিল” ।* 
৮- সামান্য কাজ করা, যেমন কাতার সোজা করার জন্য বা কাতার ঠিক করার 
জন্য সামনে, পিছনে, ডানে বা বামে সামান্য নড়াচড়া করা ও চলা বা মুসল্লীকে 
বা পাশ থেকে ডান পাশে নিয়ে আসা বা কাপড় ঠিক করা, কাশি দেওয়া, শরীর 


! সহীহ মুসলিম, হাদীস নং ৫৪৩। 
£ আবু দাউদ, হাদীস নং ৯২২। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসনাদ আহমদ, 
হাদীস নং ২৪০২৭, শু“আইব আরনাউত হাদীসের সনদটিকে হাসান বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


চুলকানো, হাই তোলার সময় মুখের উপর হাত রাখা ইত্যাদি ছোট খাটো কাজ 
করা জায়েয। ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, 
০০০০ রা জা 
চরের জোরদার এগ 'আনহার ঘরে রাত যাপন 
করি। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে 
দাঁড়ালেন। আমিও তাঁর সঙ্গে সালাত আদায় করতে তাঁর বাম পাশে 
দাঁড়িয়েছিলাম। তখন তিনি আমার পিছন দিয়ে মাথায় ধরে আমাকে তাঁর ডান 
পাশে এনে দাঁড় করালেন” । * 
সালাতে মাকরূহসমূহ: 
১- আকাশের পানে তাকানো । কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন: 
৩৬ ৮ ০45 3 26 5৩8৬ 1৪99৩ 3 sd dl sal < EYES 29 0 5) 
25১৮০3559৩5 ৩০ ED 
“লোকদের কি হয়েছে যে, তারা চক্ষু আকাশের দিকে তাকিয়ে সালাত আদায় 
করছে? এ সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করে তিনি বলেন, তারা অবশ্যই 
যেন উপরের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকে৷ অন্যথায় তাদের 
চক্ষুসমূহ ছিনিয়ে নেওয়া হবে” ।£ 
২- কোমরে হাত দিয়ে দাঁড়ানো ৷ যিয়াদ ইবন সুবাইহ রহ. থেকে বর্ণিত, তিনি 
পড়ছিলাম । এ সময় আমি আমার হস্তদ্বয়কে কোমরের দুই পাশে স্থাপন করি। 
এতদ্রর্শনে সালাত শেষে তিনি আমাকে বলেন, 


* সহীহ বুখারী, হাদীস নং ৬৯৯। 
* সহীহ বুখারী, হাদীস নং ৭৫০। সহীহ মুসলিম, হাদীস নং ৪২৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১১৭ ০ 1]: 


(432 RS রি ale 281 ০ 1 07 36 2920 ০ 155) 
“সালাতের সাথে এরূপ দণ্ডায়মান হওয়া শুলিকাষ্ঠের সাথে সাদৃশ্যপূর্ণ। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়াতে নিষেধ করেছেন”! 
৩- প্রয়োজন ব্যতীত মাথা বা চোখ এদিক সেদিক হেলানো ও তাকানো। 
“আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার আমি 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের মধ্যে (ঘাড় ফিরিয়ে) 
এদিক ওদিক তাকানোর ব্যাপারে জিজ্ঞাসা করি। জবাবে তিনি বলেন, 
(55119. 3৪ 0201 4 ০১951 98) 
“এটি শয়তানের ছোঁ মারা, সে মানুষের সালাত থেকে কিছু অংশ ছো মেরে 
নিয়ে যায়”।£ 
৪- অনর্থক কাজ করা বা এমন কাজ করা যা সালাত খুশ্ু' (একাগ্রচিত্ত) নষ্ট 
হয়ে যায়। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
GSD SSL 
“তোমরা সালাতের মধ্যে শান্ত থাকবে” ।; 
৫- মুসল্লী তার চুল, জামার হাতা বা জামার ওপর সাজদাহ দেওয়া। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
11425 Ys UGH; ০৮2 পে Sh 
“আমাকে সাতটি হাড়ের সাহায্যে সাজদাহ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 
মাথার চুল ও কাপড় ধরে রাখতে নিষেধ করা হয়েছে” ।* 
৬- একাধিকবার সাজদাহর স্থান থেকে পাথরকণা বা মাটি সরিয়ে সমান করা । 
মু'আইকীব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: মসজিদের মধ্যে 


! আবু দাউদ, হাদীস নং ৯০৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ সহীহ বুখারী, হাদীস নং ৭৫১। 

+ সহীহ মুসলিম, হাদীস নং ৪৩০। 

£ সহীহ মুসলিম, হাদীস নং ৪৯০। 


15101170156 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১১৮৯ |_ 


অর্থাৎ সালাতরত অবস্থায় পাথর-টুকরা সরানো সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, 

5৯158 ১৬ SS Sy 
“যদি তোমাকে এরূপ (পাথর টুকরা সরানোর কাজ) করতেই হয়, তাহলে 
একবার মাত্র করতে পারো” ।' 
৭- সদল করে (তথা মাথার উপর থেকে দু’ কাধের উপর কিছু না রাখা মাটির 
দিকে প্রলম্বিত কাপড় পরিধান করে) সালাত আদায় করা ও সালাতে মুখ ঢেকে 
রাখা । আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 

(43 1201 358 ওঠ 50 3 JIN পি HE i 4৩ 4০ ৯০ এ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল করে সালাত পড়তে নিষেধ 
করেছেন এবং সালাতের সময় মুখ ঢাকতেও নিষেধ করেছেন” ।* 

৮- খাবার সামনে নিয়ে সালাত আদায় করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(34511 ১7১ NS Yh 

“খাবার হাযির হলে কোনো সালাত পড়া চলবে না” । 
৯- পায়খানা-পেশাবের বেগ নিয়ে সালাত আদায় করা। কেননা উপরোক্ত 
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(49৬ী। 29133 % খু eli pz ৪১১০3) 
“খাবার হাযির হলে কোনো সালাত পড়া চলবে না। কিংবা পায়খানা পেশাবের 
বেগ নিয়েও সালাত পড়া চলবে না।, 


সহীহ মুসলিম, হাদীস নং ৫৪৬। 
£ আবু দাউদ, হাদীস নং ৬৪৩। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 
১ সহীহ মুসলিম, হাদীস নং ৫৬০। 
4 9৬ অর্থ পায়খানা পেশাব। 
5 সহীহ মুসলিম, হাদীস নং ৫৬০। 


15101170156 com 














__ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা মের রুব মূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১১৯০ |. 


১০- প্রচণ্ড ঘুম পেলে সালাত আদায় করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
9৯ LS BLISS HALE CAL ES SHS LE 5 IS LS 
(2255 LLG SASH 9৩৫ ৭ isl 
“সালাত আদায়ের অবস্থায় তোমাদের কারো যদি তন্দ্রা আসে তবে সে যেন 
ঘুমের রেশ কেটে না যাওয়া পর্যন্ত ঘুমিয়ে নেয়। কারণ, তন্দ্রাবস্থায় সালাত 
আদায় করলে সে জানতে পারবে না, হয়ত সে ক্ষমা চাইতে গিয়ে নিজেকে 
গালি দিয়ে বসবে।' 
নিম্নোক্ত যে কোনো একটি কারণ পাওয়া গেলে সালাত নষ্ট হয়ে যায়: 
১- সালাতে ইচ্ছাকৃত পানাহার করলে । এ ব্যাপারে আলেমগণ এঁকমত্য পোষণ 
করেছেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(১৩ ৪9০০) ৪ ৩1) 
“সালাত অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে” ।£ 
২- ইচ্ছাকৃতভাবে সালাত বহির্ভুত কোনো কথাবার্তা বা সালাত সংশোধনের 
উদ্দেশ্য ব্যতিরেকে অন্য কথা বলা। যায়িদ ইবন আরকাম রাদিয়াল্লাহু “আনহু 
থেকে বর্ণিত, তিনি বলেন, 
৮:50 LF এ ১১] SE LH ৩ IIE DDSI ES এ 
eS 8 ৩589 SSL 309 তো 5500 (G55 48 
“আমরা সালাতে কথাবার্তা বলতাম ৷ প্রত্যেকেই তার পাশের ব্যক্তির সাথে 
আলাপ করত । অতঃপর (আল্লাহর জন্য দাঁড়াবে বিনীতভাবে) [সুরা আল- 


1 সহীহ বুখারী, হাদীস নং ২১২; সহীহ মুসলিম, হাদীস নং ৭৮৬। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১২১৬। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


বাকারা, আয়াত: ২৩৮] এ আয়াতটি যখন নাযিল হলো, তখন চুপ থাকতে 
নির্দেশ দেওয়া হয় এবং পরস্পরে আলাপ করতে নিষেধ করা হয়”।! 
এছাড়াও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদীসে বলেছেন, 
01789 HSE পে 55 0৫] AE EE ৩৪ 26 Us ELS 389 ৬ Sp 
052 
“সালাতে মানুষের কথাবার্তা জাতীয় কোনো কিছু বলা ঠিক নয়। বরং তা তো 
কেবল- তাসবীহ, তাকবীর ও কুরআন পাঠের জন্য”।£ 
তবে সালাতের মধ্যে সালাতের সংশোধনের জন্য কোনো কথা বলা যেমন, 
ইমাম কিরাত পড়তে ভুলে গেলে মুসল্লী কিরাত শুরু করে তাকে স্মরণ করে 
দেওয়া বা ইমাম সালাম ফিরিয়ে মুসল্লীদেরকে সালাত পূর্ণ হয়েছে কি-না 
জিজ্ঞেস করলে সালাত অপূর্ণ থাকলে মুসল্লীদের দ্বারা উত্তর দেওয়া এবং ইমাম 
কর্তৃক বাকী সালাত পূর্ণ করা ইত্যাদি সালাতের মধ্যে করলে ক্ষতি নাই। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই এ ঘটনা ঘটেছে। 
£ড41498910552575- 061১৭ ভা ১১৫৩৩ 
82055481512 ৯০ ৭ 19081609500 Eh wel 
'যুলইয়াদাইন' (দুই হাতাওয়ালা বা লম্বা হাতাওয়ালা) বলল, হে আল্লাহর নবী! 
আপনি কি ভুল করেছেন, না সালাত ছোট করা হয়েছে? তিনি বললেন, “আমি 
ভুলে যাইনি এবং (সালাত) ছোটও করা হয়নি”। তিনি সাহাবীগণকে জিজ্ঞেস 
করলেন, যুলইয়াদাইন কি ঠিক বলেছে? তারা বললেন, হ্যাঁ, “যুলইয়াদাইন' 
সঠিক বলেছে। তারপর তিনি উঠে দাঁড়িয়ে বাকী দু'রাকা'আত সালাত আদায় 
করলেন। অতঃপর দুর্টি সাজদাহ করলেন”।; 


* সহীহ বুখারী, হাদীস নং ১২০০; সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৯। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৫৩৭। 
+ সহীহ বুখারী, হাদীস নং ৬০৫১। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১২১: |B 


৩- উল্লিখিত সালাতের কোনো রুকন বা শর্ত বাদ পড়লে যা সালাতের মধ্যে বা 
সালাতের পরে পূর্ণ করা সম্ভব নয়। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সালাত ভুলকারীকে বলেছেন, 

2321 Sg 4০৪ ০৪১ 
“ফিরে গিয়ে আবার সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় কর 
নি”।! 
কেননা উক্ত ব্যক্তি সালাত ধীরস্থিরতা ও সোজা হয়ে উঠা বসার রুকন ছেড়ে 
দিয়েছিল। তাই রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় সালাত 
আদায় করতে বলেছেন। 
৪- সালাতে অতিরিক্ত কাজ করা । কেননা এ ধরণের অতিরিক্ত কাজ করলে 
ইবাদতে বিঘ্ন ঘটে । যেমন, ইবাদতের পরিপন্থী কোনো কাজ করা, অন্তর ও 
অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সালাত ব্যতীত অন্য কাজ করা৷ তবে সামান্য কাজ 
যেমন, ইশারায় সালামের উত্তর দেওয়া বা কাপড় ঠিক করা, হাত দ্বারা শরীর 
চুলকানো ইত্যাদি সালাত নষ্ট করে না। 
৫- অ্রহাসি হাসলে সালাত নষ্ট হয়ে যায়। আলেমগণ এ ব্যাপারে একমত্য 
পোষণ করেছেন। তবে তাবাসসুম বা মুচকি হাসি হাসলে অনেক আলেমের 
মতে, তাতে সালাত নষ্ট হয় না। 
৬- সালাতে ওয়াক্তের তারতীব তথা ধারাবাহিকতা রক্ষা না করা। যেমন, 
মাগরিব না পড়ে ইশা আদায় করা । এতে ইশার সালাত নষ্ট হয়ে যাবে । কেননা 
সালাত ওয়াক্তের তারতীব তথা ধারাবাহিকতা বজায় রাখা ফরয। কেননা 
হাদীসে এক ওয়াক্ত সালাতের পরে অন্য ওয়াক্ত সালাতের কথা ধারাবাহিকভাবে 
এসেছে। 


! সহীহ বুখারী, হাদীস নং ৭৫৭। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১২২ |B 


৭- স্পষ্ট ভুল করা। যেমন, ইশার সালাত চার রাকা'আতের পরিবর্তে আট 
রাকা'আত পড়া । কেননা এতে প্রমাণ করে যে সে সালাত একাগ্র ছিল না, ফলে 
এ ধরণের বড় ভুল করেছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৩০ ছু 


সাহু সাজদাহ 

সালাতে ভুলের মাশুল (ক্ষতিপূরণ) দিতে মুসল্লি সালাত শেষে যে দুর্টি সাজদাহ 
আদায় করে তাকে সাহু সাজদাহ বলে। 
সাহু সাজদাহর কারণসমূহ: 
তিন কারণে সাহু সাজদাহ দিতে হয়: 
১- সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে। 
২- সালাতে কম করলে। 
৩- এবং সালাতে সন্দেহ হলে। 
১- সালাতে কোনো কিছু অতিরিক্ত করলে। 
কোনো ব্যক্তি সালাতে ভুলে রুকু, সাজদাহ বা অনুরূপ কোনো ফরয বা 
ওয়াজিব কাজ অতিরিক্ত করলে তাকে সালাত শেষে সালামের পরে দু'টি 
সাজদাহ দিতে হয়। আব্দুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
LJ LSS A এ ৬ উনিও EM ০৫৮5 5h 

CL aw HEIL II UE এও id (৫915 
“যোহরের সালাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঁচ 
রাকা'আত আদায় করলেন। মুসল্লিগণ তাঁকে জিজ্ঞেস করলেন, সালাত কি বৃদ্ধি 
করা হয়েছে? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী হয়েছে? 
সাহাবীগণ বললেন, আপনি যে পাঁচ রাকা'আত আদায় করছেন। তখন তিনি 
সালাম ফিরানোর পরে দু'টি সাজদাহ করলেন”! 
অন্য বর্ণনায় এসেছে, 
19$10509)51659-20 3 23149645580 5 পভ 84০ ভগ Lo 


1 সহীহ বুখারী, হাদীস নং ১২২৬; সহীহ মুসলিম, হাদীস নং ৫৭২। 
IslamHouse *০০ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


“একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ 
রাকা'আত আদায় করেন। তখন মুসল্লীগণ জিজ্ঞাসা করলেন, সালাতে কি কিছু 
বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন, তা কী? তাঁরা বললেন, আপনি যে পাঁচ 
রাকা'আত সালাত আদায় করেছেন। বর্ণনাকারী বলেন, তিনি নিজের পা ঘুরিয়ে 
(কিবলামুখী হয়ে) দুই সাজদাহ (সাজদাহ সাহু) করে নিলেন”।; 
কেউ সালাতে ভুলে সালাম ফিরিয়ে ফেললে একটু পরে মনে পড়লে সালাতের 
বাকী অংশ পূর্ণ করবে, অতঃপর সালাম ফিরাবে, অতঃপর সাহু সাজদাহ দিবে, 
তারপরে আবার সালাম ফিরাবে। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত, 
এডি ৩2০১৮ 3318 50৩9০ SSSA 41948 এও 152016 bel 
SO FES এ| 9৩5 LL BESS ও ৫০0৬7 ওঁ ৬০৮৫ উরি 8৬ 
০০65 55 SF ৪14099৭১৩৬৪ HS ৫০৬০৫ ৬ 
199 dl oi 52 35701 ০০৮5 SADA is Fe ৩০ এ ৩ 
LESS SPS EMI 4৫ ৬9৩০2 ৮৮৮6১) 8589.) ৮ 
(৮০39৫ ১3050690০০৩ Jens Hd GIG 9519১ A dE 
FRE LSBU LBS LS: 19519519458 JE 
দা 
এপি bes 5 Sie BLE Ed ntl 55844? 
Sr re ল 2 
রাকা'আত সালাত আদায় করে সালাম ফিরালেন। তারপর মসজিদে রাখা এক 
টুকরা কাঠের উপর ভর দিয়ে দাঁড়ালেন। তাঁকে রাগান্বিত মনে হচ্ছিল। তিনি 
তাঁর হাত বাঁ হাতের উপর রেখে এক হাতের আঙুল অপর হাতের আঙুলের 


! সহীহ বুখারী, হাদীস নং ৪০৪; সহীহ মুসলিম, হাদীস নং ৫৭২। 
IslamHouse econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১২৫০৪ ছু 


মধ্যে প্রবেশ করালেন। আর তাঁর ডান গাল বাম হাতের পিঠের উপর রাখলেন। 
যাদের তাড়া ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। সাহাবীগণ 
বললেন: সালাত কি সংক্ষিপ্ত হয়ে গেছে? উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর 
এবং উমার রাদিয়াল্লাহু “আনহমাও ছিলেন। কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে ভয় পেলেন। আর লোকজনের মধ্যে লম্বা হাত 
বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন, যাকে “যুলইয়াদাইন” বলা হতো। তিনি বললেন: ইয়া 
রাসূলাল্লাহ! আপনি কি ভূলে গেছেন, নাকি সালাত সংক্ষিপ্ত করা হয়েছে? তিনি 
বললেন: “আমি ভুলি নি এবং সালাত সংক্ষেপও করা হয় নি”। এরপর 
(অন্যদের) জিজ্ঞাসা করলেন: ‘যুলইয়াদাইন’ এর কথা কি ঠিক? তাঁরা বললেন 
হ্যাঁ। তারপর তিনি এগিয়ে এলেন এবং সালাতের বাদপড়া অংশটুকু আদায় 
করলেন। তারপর সালাম ফিরালেন ও তাকবীর বললেন এবং স্বাভাবিকভাবে 
সাজদাহর মতো বা একটু দীর্ঘ সাজদাহ করলেন । তারপর তাকবীর বলে মাথা 
উঠালেন। পরে আবার তাকবীর বললেন এবং স্বাভাবিকভাবে সাজদাহর মতো 
বা একটু দীর্ঘ সাজদাহ করলেন। তারপর তাকবীর বলে মাথা উঠালেন। 
লোকেরা প্রায়ই ইবন সীরীন (রহ.) কে জিজ্ঞাসা করতো “পরে কি তিনি সালাম 
ফিরিয়েছিলেন?” তখন ইবন সীরীন রহ. বলতেন: আমার কাছে বর্ণনা করা 
হয়েছে যে, ইমরান ইবন হোসাইন রাদিয়াল্লাহু “আনহু বলেছেন: “তারপর তিনি 
সালাম ফিরিয়েছিলেন”।! 

২- সালাতে কোনো কিছু কম বা অপূর্ণ করলে: 

কেউ সালাতের কোনো ওয়াজিব ছেড়ে দিলে সালাম ফিরানোর পূর্বে দু'টি 
সাজদাহ দিবে । যেমন, কেউ প্রথম বৈঠকের তাশাহহুদ ভুলে গেলে তৎক্ষণাৎ 
মনে না পড়লে বা দাঁড়িয়ে যাওয়ার পরে মনে পড়লে তখন আর তাশাহহুদের 


* সহীহ বুখারী, হাদীস নং ৪৮২। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৮০১২৩ক 


বৈঠকে ফিরে না গিয়ে সালামের পূর্বে সাজদাহ সাহু দিবে । এ সম্পর্কে আব্দুল্লাহ 
ইবন বুহায়না রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 

০: 25 কও ৯০ ৬৫ ৩৪০ 05 se এ (০40৮5 এ ও 
39955454448 004 LALIT ESS HLS 5545454415 
“কোন এক সালাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (চার রাকা'আত 
বিশিষ্ট সালাতে) দু’ রাকা'আত সালাত পড়ে না-বসে দাঁড়িয়ে গেলেন। 
মুসল্লিগণও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। যখন সালাত সমাপ্ত করার সময় হলো 
এবং আমরা তাঁর সালাম ফিরানোর অপেক্ষা করছিলাম, তখন তিনি সালাম 
ফিরানোর আগে তাকবীর বলে বসে বসেই দু'টি সাজদাহ করলেন। তারপর 
সালাম ফিরালেন”।: 

৩- সালাতে বেশি বা কমের সন্দেহ হলে: 

সালাতে মুসল্লি তিন বা চার রাকা'আতের সন্দেহ হলে নিমোক্ত দু অবস্থা হতে 
পারে: 

ক- বেশি বা কমের প্রবল ধারণার ওপর ভিত্তি করে সালাত পূর্ণ করবে এবং 
সালাম ফিরানোর পরে সাহু সাজদাহ দিবে। দলীল হলো: আব্দুল্লাহ ইবন 
মাসউদ রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

45 0 পা) 0 এত 96 55 এপ 259৩ ৪ ২০ ঞ 99 


(0555০ 


সহীহ বুখারী, হাদীস নং ১২২৪। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৭০ |: 


“তোমাদের কেউ সালাত সম্বন্ধে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহে 
হওয়ার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। তারপর সে যেন 
সালাম ফিরিয়ে দু'টি সাজদাহ দেয়”।! 
খ- বেশি বা কমের কোনটিই যদি প্রধান্য না পায় তবে ইয়াকীন তথা নিশ্চিত 
সংখ্যার ওপর আমল করবে, অর্থাৎ কম সংখ্যক রাকা'আতের ওপর ভিত্তি করে 
সালাত পূর্ণ করবে এবং ভুলের জন্য সালামের পূর্বে সাজদাহ সাহু দিবে। এ 
ব্যাপারে দলীল হলো: আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু 'আনহু থেকে বর্ণিত, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
Bs এ 0925 ASS ০০১25 NS 2৬৬ YE ip 
05955 555 UE ০ 9৫ SE পা এ 0 0555 Ml BRE 
52410805666 SY এ ৫০৩৫ 
“তিন রাকা'আত পড়া হলো না চার রাকা'আত পড়া হলো- সালাতের মধ্যে 
তোমাদের কারো এরূপ সন্দেহ হলে সে যে কয় রাকাআত পড়েছে বলে 
নিশ্চিত হবে সেই কয় রাকা'আতকে ভিত্তি ধরে অবশিষ্ট করণীয় করবে। 
এরপর সালাম ফিরানোর পূর্বে দু'টি সাজদাহ করবে । (এখন) সে যদি আগে 
পূর্ণ হয়ে (ছয় রাকা'আত হয়ে) যাবে। আর যদি তার সালাত চার রাকা'আত 
হয়ে থাকে তাহলে (এই) সাজদাহ দু'টি শয়তানের মুখে মাটি নিক্ষেপের শামিল 
হবে”।£ 
মুলকথা হলো: সাজদাহ সাহু সালামের পূর্বে বা সালামের পরে দিতে হয়। দু 
জায়গায় সালামের পরে সাজদাহ সাহু দিতে হয়: 


প্রথম: সালাত নির্ধারিত কাজের অতিরিক্ত করলে। 
* সহীহ বুখারী, হাদীস নং ৪০১। 
* সহীহ মুসলিম, হাদীস নং ৫৭১। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৬০১২৮ ছু 


দ্বিতীয়: সালাত সন্দেহ হলে কোনো একটিকে প্রধান্য দিলে সালামের পরে সাহু 
সাজদাহ দিতে হয়। 

আর সালামের আগে সাহু সাজদাহ দিতে হয় দু স্থানে: 

প্রথম: সালাত নির্ধারিত কাজের কম করলে। 

দ্বিতীয়: বেশি কমের সন্দেহ হলে যদি কোনো একটিকে প্রধান্য দেওয়া সম্ভব না 
হয় তখন কম নিশ্চিত সংখ্যক ধরে সালাতের বাকী অংশ পূর্ণ করে সালামের 
পূর্বে সাহু সাজদাহ দিতে হয়। 

সাহু সাজদাহর পরিশিষ্ট: 

১- মুসল্লি সালাতের কোনো ফরয (রুকন) বাদ দিলে ছেড়ে দেওয়া রুকনটি 
যদি তাকবীরে তাহরীমা হয়, তা ইচ্ছাকৃত হোক বা ভুলে ছুটে যাক তার সালাত 
আদায় হবে না। কেননা তার সালাত শুরুই করা হয় নি। আর যদি ছুটে যাওয়া 
ফরযটি তাকবীরে তাহরীমা না হয়, তবে ইচ্ছাকৃত ছেড়ে দিলে সালাত বাতিল 
হয়ে যাবে। আর যদি ভুলে ছুটে যায় তবে দ্বিতীয় রাকা'আতে যদি তা পাওয়া 
যায় তবে প্রথম রাকা'আতের ছুটে যাওয়া ফরযটি বাতিল হয়ে যাবে এবং উক্ত 
দ্বিতীয় রাকা'আত প্রথম রাকা'আতের স্থলাভিষিক্ত হবে ও সেখান থেকে সালাত 
পূর্ণ করবে। আর যদি ছুটে যাওয়া ফরযটি দ্বিতীয় রাকা'আতে পাওয়া না যায় 
তবে তাকে অবশ্যই সে ফরযটি পুনরায় আদায় করতে হবে। তখন সালাত ছুটে 
যাওয়া উক্ত ফরযটি আদায় করে অবশিষ্টাংশ পূর্ণ করবে। উভয় অবস্থাতেই 
সালামের আগে বা পরে সাজদাহ সাহু আদায় করতে হবে। 

২- সালামের পরে সাজদাহ সাহু দিলে তাকে পুনরায় সালাম ফিরাতে হবে। 
৩- মুসল্লি ইচ্ছাকৃত কোনো ওয়াজিব ছেড়ে দিলে সালাত বাতিল হয়ে যাবে। 
আর ভুলে ছুটে গেলে এবং উক্ত ওয়াজিবটি শেষ হওয়ার আগেই মনে পড়ে 
যায় তবে সেটি আদায় করবে ও এজন্য তাকে কোনো সাহু সাজদাহ দিতে হবে 
না। আর ওয়াজিবটি আদায়ের সুযোগ চলে গেলে পরের রুকন শুরু করার 
আগে মনে পড়লে ফিরে গিয়ে উক্ত ওয়াজিবটি আদায় করে সালাতের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৮১১০৪ | 


অবশিষ্টাংশ আদায় করবে, অতঃপর সালাম ফিরাবে, অতঃপর সাজদাহ সাহু 
ছুটে যাওয়া ওয়াজিবটি মনে পড়ে তবে সেখানে আর ফিরে যাবে না। তার উক্ত 
ওয়াজিবটি বাদ হয়ে যাবে, সালাতের বাকী অংশ যথারীতি আদায় করে সালাম 
ফিরানোর পূর্বে সাজদাহ সাহু দিবে যেভাবে প্রথম বৈঠকের তাশাহহুদ ছুটে 
গেলে সাজদাহ সাহু দিতে হয় সেভাবে সাজদাহ সাহু দিবে। 

সালাত আদায়ের পদ্ধতি: 

১- মুসলিমগণ সালাতের ওয়াক্ত হলে পবিত্র হয়ে সতর ঢেকে সব অঙ্গ-প্রত্যঙ্গ 
কিবলামুখী করে দাঁড়াবে। 

২- যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে সে ওয়াক্তের সালাতের নিয়ত 
করবে, মুখে উচ্চরণ করবে না। 

৩- ‘আল্লাহু আকবর’ তথা তাকবীরে তাহরীমা বলে কাঁধ বরাবর হাত উঠিয়ে 
হাত বাঁধবে । 

৪- বুকের উপর বা বুকের নিচে ও নাভীর উপরে বাম হাতের উপর ডান হাত 
বাঁধবে। 

৫- অতঃপর 'আউযুবিল্লাহ' ও ‘বিসমিল্লাহ’ বলে সালাত শুরু করবে ও সূরা 
ফাতিহা পড়বে সুরা ফাতিহা শেষ করে ‘আমীন’ বলবে। 

৬- এরপরে অন্য একটি সূরা বা কুরআনের যেকোনো জায়গা থেকে তার জন্য 
যা সহজ হয় সেখান থেকে পড়বে। 

৭- অতঃপর কাঁধ বরাবর হাত উঠিয়ে ‘আল্লাহু আকবর’ বলে রুকুতে যাবে। 
হাতের তালু দিয়ে হাঁটু ধরবে, পিঠ সামনে হেলিয়ে দিবে । পিঠ ও মাথা সমান 
রাখবে, উঁচু নিচু হবে না। হাতের আঙ্গুলসমূহ হাঁটুর উপর খোলা থাকবে। 
৮- রুকুতে 2৯০ 37 9৮১ (সুবহানা রাব্বিয়াল 'আযীম) তিন বা 
ততোধিকবার বলবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৩০ ০ |B 


৯- রুকু থেকে উঠার সময় £5 32 26১ (সামি'আল্লাহু লিমান হামিদাহ) 
বলে কাঁধ বরাবর হাত উঠাবে। সোজা হয়ে দাঁড়িয়ে 5:31 এ; 5 রাব্বানা ) 
(ওয়ালাকাল হামদ বলবে। 

১০- “আল্লাহু আকবর’ বলে সাজদায় যাবে । সাত অঙ্গে সাজদাহ দিবে । তা 
হলো: নাক, কপাল, দু হাতের তালু, দু হাঁটু, দু পায়ের আঙ্গুলসমূহ। সাজদাহর 
সময় খেয়াল রাখবে হবে যে, নাক ও কপাল যেন মাটিতে লেগে থাকে, দু 
হাতের কনুই যেন শরীরের সাথে লেগে না থাকে বা জমিনে বিছিয়ে না থাকে; 
বরং মাটি ও শরীরে লেগে থাকা অবস্থা থেকে সরিয়ে নিয়ে প্রসারিত করে ফাঁক 
রাখবে । আর হাতের আঙুলসমূহ কিবলামুখী করে রাখবে । 

১১- সাজদায় তিন বা ততোধিক বার ॥ 3) ৩৬১০) (সুবহানা রাব্বিয়াল 
আ'লা) বলবে। 

১২- ‘আল্লাহু আকবর’ বলে সাজদাহ থেকে মাথা উঠিয়ে বাম পা বিছিয়ে তাতে 
বসবে ও ডান পায়ের আঙ্গুলসমূহ খাড়া করে রাখবে। বসে «এ 21 ৷ 
।355)19 3১-১ ০9365054515 এ দো'আ পড়বে। 

১৩- অতঃপর দ্বিতীয় সাজদাহ দিবে। একইভাবে সাজদাহ শেষে দাঁড়িয়ে সূরা 
ফাতিহা পড়ে অন্য সুরা মিলিয়ে যথারীতি রুকু সাজদাহ করে দ্বিতীয় রাকা'আত 
শেষ করবে। দু রাকা'আত বিশিষ্ট সালাত হলে দ্বিতীয় রাকা'আত শেষে 
তাশাহহুদের জন্য বসে তাশাহহুদ, দুরূদ ও দো'আ পড়ে৯৯১১-০১| 
4 (আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ) বলে প্রথমে ডানে সালাম 
ফিরাবে, অতঃপর বাম দিকে একইভাবে সালাম ফিরাবে। 

১৪- আর দুয়ের অধিক রাকা'আতবিশিষ্ট সালাত হলে প্রথক বৈঠক শেষে 
আত্তাহিয়্যাতু শেষ করে আবার দাঁড়াবে, তাকবীরের সাথে কাঁধ বরাবর হাত 
উঠাবে। অতঃপর যথারীতি সালাতের অবশিষ্ট রাকা'আতে শুধু সুরা ফাতিহা 
পড়বে। উপরে বর্ণিত নিয়মানুযায়ী সালাতের বাকী অংশ শেষ করে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৩১০ | 


“তাওয়ারুক' পদ্ধতিতে বসবে । আর তা হলো: শেষ বৈঠকে তাশাহহুদের সময় 
বাম পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসা। 

হাত রানের উপর রাখবে, অতঃপর তাশাহহুদ, দুরূদ, কিছু দো'আয় মাসুরা 
যেমন, জাহান্নাম, কবরের ‘আযাব, জীবন-ৃত্যু ফিতনা ও দাজ্জালের ফিতনা 
থেকে পানাহ চাওয়া । 

১৬- অতঃপর আওয়াজ করে 4 2৯১১ ০ ১-|আসসালামু 
আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ) বলে প্রথমে ডানে সালাম ফিরাবে, অতঃপর বাম 
দিকে সালাম ফিরাবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


জামা'আতে সালাত আদায় 
জামাআতে সালাত আদায়ের হুকুম: 
ওযর ব্যতীত প্রত্যেক মুমিনের ওপর জামা'আতে সালাত আদায় করা ওয়াজিব। 
এ ব্যাপারে অনেক হাদীস বর্ণিত আছে। এখানে কিছু হাদীস উল্লেখ করা হলো: 
১- আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
1১57৬ ৪০ ক এ 1৯০: ME 555 20 (০ Sl Sh 
1০০৪৪ এ ও ৩০ এ ০০3 20 ৮549 4০48 155 4 ০ 
(৯) 8 PEE JE 1১১ 3 ASN তক ৩৪) :0$ 455 216 
“এক অন্ধ লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ‘হে 
আল্লাহর রাসূল! আমাকে ধরে মসজিদে নিয়ে আসার মতো কেউ নেই। তাকে 
বাড়িতে সালাত পড়ার অনুমতি প্রদান করার জন্য সে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানালো । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বাড়িতে সালাত পড়ার অনুমতি দিলেন। কিন্তু লোকটি যে 
সময় ফিরে যেতে উদ্যত হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
ডেকে জিজ্ঞেস করলেন, “তুমি কি সালাতের আযান শুনতে পাও? সে বলল, 
সই 
তাহলে তুমি মসজিদে আসবে” ।! 
গত “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
257105151% ol HS sists ৩৩] Fs NS Ef Sp 
EAS ০৬৪ LENS AEE SILBL AT ৬455 5৭2৮9 
OLE SE SEU ক) ৩১ BF এজ of iG Jes 


' সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৩। 
15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা _ _ 1 ৮১৩৩০] 


“ইশা ও ফজরের সালাত পড়া মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা কঠিন। তারা যদি 
জানতো যে এ দু'টি সালাতের পুরস্কার বা সাওয়াব কত তাহলে হামাগুড়ি দিয়ে 
বা বুক হেঁচড়ে হলেও তারা এ দু"ওয়াক্তে জামা*আতে হাযির হতো । আমি ইচ্ছা 
না তাদের কাছে যাই এবং আগুন দিয়ে তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দেই”।! 
৩- আবুদ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 
25554811505 9৮24 315915544২৩ 3 ও ১6৩৪৩) 
“যখন কোনো জনবসতি কিংবা মরুচারী এলাকায় তিনজন লোক একত্রিত 
থাকার পরও জামা'আতে সালাত আদায় না করে তখন শয়তান তাদের ওপর 
প্রভুত্ব বিস্তার করে। অতএব, (তোমরা) অবশ্যই জামা'আতের সাথে সালাত 
আদায় করো। কেননা দলচ্যুত বকরীকেই কেবল নেকড়ে বাঘ ভক্ষণ করে 
থাকে”।£ 
৪- ইবন “আব্বাস রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
“আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

use ৩৪ J) 28৯০ ১$ wl ও ‘A = 2) 
“যে ব্যক্তি আযান শুনলো এবং জামা'আতে উপস্থিত হলো না, তার কোনো 
সালাত নেই, যদি না তার কোনো শরী“আতসম্মত ওযর থাকে৷” 


! সহীহ মুসলিম, হাদীস নং ৬৫১। 

£ আবু দাউদ, হাদীস নং ৫৪৭। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। নাসায়ী, হাদীস 
নং ৮৪৭ । মুসতাদরকে হাকেম, হাদীস নং ৭৬৫। ইমাম হাকেম হাদীসের রাবীদেরকে সদুক 
বলেছেন। 

+ ইবন মাজাহ, হাদীস নং ৭৯৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৩৪০ IB 


৫- আব্দুল্লাহ ইবন মাস‘উদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, 
28458 96555191935 ৫ BELL 4৮ BG SNES 0 
Ao Ss STL 5 SEG SHINE 258০ Lom 
৫৫975 দে ৪০ ও ৩০৫0০ Ja ও ৪ 
১৫99৬ LE ৬৪0 455৬ 28545 5৪ ৪৪ ৫৬৪৪ ও 
ওঠ 5৬ 8 SF 0 ৩৪ ১৪০ এ 05 BEN Ge dss ও ৪ 

ASIP SEE 
“যে ব্যক্তি আগামীকাল কিয়ামতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ 
পেতে আনন্দবোধ করে সে যেন এসব সালাতের রক্ষণাবেক্ষণ করে যখনই 
এবং যেখানেই সেগুলোর জন্য আযান দেওয়া হয়। কেননা আল্লাহ তা'আলা 
তোমাদের নবীর জন্য হিদায়াতের পন্থা ও পদ্ধতি বিধিবদ্ধ করেছেন। আর এসব 
সালাতও হেদায়াতের পন্থা ও পদ্ধতি। এ ব্যক্তি যেমন সালাতের জামা*আতে 
হাযির না হয়ে বাড়িতে সালাত পড়েছে অনুরূপ তোমরাও যদি তোমাদের 
বাড়িতে সালাত পড়ো তাহলে নিঃসন্দেহে তোমরা তোমাদের নবীর সুন্নত বা 
পন্থা-পদ্ধতি পরিত্যাগ করলে । আর তোমরা যদি এভাবে তোমাদের নবীর সুন্নত 
বা পদ্ধতি পরিত্যাগ করো তাহলে অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাবে। কেউ যদি অতি 
উত্তমভাবে পবিত্রতা অর্জন করে (সালাত পড়ার জন্য) কোনো একটি মসজিদে 
হাযির হয় তাহলে মসজিদে যেতে সে যতবার পদক্ষেপ করবে তার প্রতিটি 
পদক্ষেপের পরিবর্তে আল্লাহ তা'আলা তার জন্য একটি করে সাওয়াব লিখে 
দেন। তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং একটি করে গুনাহ মাফ করে 
দেন। “আব্দুল্লাহ ইবন মাস“উদ রাদিয়াল্লাহু “আনহু বলেন, আমরা আমাদের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 2 B 


দিত না। এমন ব্যক্তি জামা'আতে হাযির হতো যাকে দু'জন মানুষের কাঁধে ভর 
দিয়ে নিয়ে এসে সালাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো” ।! 
অন্য বর্ণনায় এসেছে, 
3820 SH 65 85 85 SI 55 ও Ch পভ Sl (০ 48 55 ৬ 
০ SF SA sd) 

“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হিদায়াতের কথা 
শিখিয়েছেন। আর হিদায়াতের কথা ও পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে, যে 
মসজিদে আযান অনুষ্ঠিত হয় সে মসজিদে গিয়ে সালাত আদায় করা।”£ 
জামা‘আতে সালাত আদায়ের ফযীলত; 
অনেক ফযীলত। এ সম্পর্কে অনেক হাদীস এসেছে। সেগুলোর কিছু এখানে 
উল্লেখ করা হলো: 
১- ‘আব্দুল্লাহ ইবন ‘উমার রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

1823 EES ৮১ দু) 22 09 352 2০) 2১০ 
“কোনো ব্যক্তির জামা'আতে সালাত পড়া তার একাকী সালাত পড়া থেকে 
সাতাশগুণ বেশি মর্যাদাসম্পন্ন”।১ 
২- আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
5455 Capi Ley ০৪৯০ ৪১০ SI BSUS LH ৩ 3 918১ 
33২95445503 555 01 40 ৮) ae BSF Asst SAIS 


' সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৪। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৬৫৪। 
3 সহীহ বুখারী, হাদীস নং ৬৪৫, সহীহ মুসলিম, হাদীস নং ৬৫০। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৩৬০ IB 


০০২) 4533 5 dS ৬ ৫৪ 25 85549) 31595 LE TSS 
৫65242০8939 dd 2231 GE ই ও 8 35৩ 053৫ 
৩৪0 25281 20 ৪0 801 58৯ 45 LS GH জু 805 Unt 
০১ ২০৯৫ IU ০৯৯ BH I abe 
“কোনো ব্যক্তি মসজিদে জামা‘আতে সালাত পড়লে তা তার বাড়িতে বা বাজারে 
সালাত পড়ার চেয়ে বিশগুণেরও বেশি মর্যাদাসম্পন্ন। কারণ কোনো লোক যখন 
সালাতের জন্য অযু করে এবং ভালোভাবে অযু করে মসজিদে আসে, তাকে 
কেবল সালাতই মসজিদে নিয়ে আসে, আর সে কেবল সালাতই উদ্দেশ্য নেয়, 
তখন এ উদ্দেশ্যে সে যে পদক্ষেপই গ্রহণ করে মসজিদে প্রবেশ না করা পর্যন্ত 
তার প্রতিটি পদক্ষেপের বদলে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হয় এবং একটি 
করে গুনাহ মিটিয়ে দেওয়া হয়। অতঃপর মসজিদে প্রবেশ করার পর যতক্ষণ 
সে সালাতের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ যেন সে সালাতে রত থাকল। 
ততক্ষণ পর্যন্ত ফিরিশতারা তার জন্য এ বলে দো'আ করতে থাকে যে, হে 
আল্লাহ, তুমি তার ওপর রহমত বর্ষণ করো। হে আল্লাহ! তুমি তাকে ক্ষমা করে 
দাও। হে আল্লাহ, তুমি তার তওবা কবুল করো। এরূপ দো'আ ততক্ষণ পর্যন্ত 
করতে থাকে যতক্ষণ না সে কাউকে কষ্ট দেয়, যতক্ষণ পর্যন্ত না সে তার অযু 
নষ্ট করে”।! 
ইমামের সাথে একজন মুসল্লী হলেই জামা'আত হয়: 
ইমামের সাথে পুরুষ বা নারী বা শিশু যে কোনো একজন হলেই জামা'আত 
সংঘটিত হয়। জামা'আতে লোকসংখ্যা যতোই বেশি হবে আল্লাহর কাছে তা 
ততোই প্রিয় ও অধিক সাওয়াবের। 
ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত, তিনি বলেন, 


! সহীহ বুখারী, হাদীস নং ৪৭৭; সহীহ মুসলিম, হাদীস নং ৬৪৯। 
IslamHouse *০০ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৩৭ কে |B 


455 এ Ms LG HEB PS EMD ০৩৯ GIS Le Eh 
“এক রাতে আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু ‘আনহার ঘরে রাত যাপন 
করি । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে 
দাঁড়ালেন । আমিও তাঁর সঙ্গে আমি সালাত আদায় করতে তাঁর বাম পাশে 
দাঁড়িয়ে গেলাম । তখন তিনি আমার পিছন দিয়ে মাথায় ধরে আমাকে তাঁর ডান 
পাশে এনে দাঁড় করালেন”।! 
আবু সা'ঈদ ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ভাত ও ES UF HES ৬০ 9 GS ৩৪ LA 529] EE Sh 
51530 
দু'জনে সালাত আদায় করে, অথবা দু'জন একত্রে (জামা“আতে) দু রাকাআত 
সালাত আদায় করে, তবে আল্লাহর অধিক স্মরণকারী বান্দা ও বান্দীদের 
কাতারে তাদের নাম লেখা হয়”।£ 
অনুরূপ আবু সা'ঈদ খুদরী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
৫৬৫20 5 NG 4০ কু ১ Fails পভ ই LS এ 455 ও 


এ 
1817 


(252 (৮০৪ rl 05 ৯) 2 J শেন (৯ 1১৪ 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে (জামা'আতের পর) 
একাকী সালাত আদায় করতে দেখে বলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি 


* সহীহ বুখারী, হাদীস নং ৬৯৯। 
£ আবু দাউদ, হাদীস নং ১৩০৯। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১১৩৮ |_ 


নেই যে এ ব্যক্তিকে সদকা দিয়ে তার সাথে একত্রে সালাত পড়তে পারে? ফলে 
একজন লোক দাঁড়িয়ে গিয়ে তার সাথে সালাত আদায় করলো”।! 
উবাই ইবন কা'ব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(১৩৬৪ SALINE SIS 4৩৩5 ৪১৩ ৬৪021655915) 
IGS DIESE IS 5৭291 

“নিশ্চয় মানুষের একাকী সালাত আদায় করা থেকে অপর জনের সাথে সালাত 
আদায় করা অধিক উত্তম আর দু'জনের সাথে সালাত আদায় করা এক জনের 
সাথে সালাত আদায় করা থেকে উত্তম। এর অধিক জামা'আতে যতোই লোক 
বেশি হবে ততোই তা মহান আল্লাহর নিকট অধিক পছন্দনীয়”।১ 
মহিলাদের মসজিদে উপস্থিত হওয়া এবং তাদের জন্য ঘরে সালাত আদায়ের 
ফযীলত: 
মহিলাদের মসজিদে জামা'আতে শরিক হওয়া জায়েয; তবে শর্ত হলো তারা 
যৌন উত্তেজনাকর ও ফিতনায় আহবানকারী পোশাক-পরিচ্ছদ, সাজ-সজ্জা ও 
সুগন্ধি থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

(৩০১৩৫ ৩৪০ ৩৯১৯ ৩৪9 পু এত DECALS Yh 


! আবু দাউদ, হাদীস নং ৫৭৪। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। মুসনাদ আহমদ, 
হাদীস নং ১১৮০৮। আল্লামা শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি সহীহ । 

2:5 অর্থ অধিক উত্তম, মর্যদাসম্পন্ন, মুসল্লীর জন্য অধিক পবিত্রকরণ ও অধিক গুনাহ মাফ 
হয়। কেননা জামা'আতের কারণে রহমত ও প্রশান্তি নাযিল হয়; যা একাকী থাকলে হয় না। 

+ আবু দাউদ, হাদীস নং ৫৫৪। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। সুনান নাসায়ী, 
হাদীস নং ৮৪৩। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৮১১৩৯গ |_ 


“তোমরা আল্লাহর বান্দীদের (মহিলাদেরকে) আল্লাহর মসজিদে যাতায়াতে 
নিষেধ করো না। অবশ্য তারা যেন মসজিদের উদ্দেশ্যে বের হয় খুশবুবিহীন”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
1825থু। 21055 4586 5108 822 3021 2 
“যে নারী সুগন্ধি-ধোঁয়া নিয়েছে, সে যেন আমাদের সাথে “ইশার জামা'আতে 
শরীক না হয়”।£ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
05535০০3558 এ] এ ESE ক AU 
“যে নারী সুগন্ধি মেখে মসজিদে যায় তার সালাত কবুল হয় না, যতক্ষণ না সে 
গোসল কেরে নেয়”।? 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
৩ 45 94855 পা 05 এ 
“তোমরা তোমাদের স্ত্রীদের মসজিদে যাতায়াতে বাধা দিও না; তবে তাদের 
ঘরসমূহই তাদের (সালাতের জন্য) উত্তম স্থান” ।* 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
be ও Gest ও ৩১৩০ 4৪ ও ১৩ ৬ ৩০ ডি ও জিনা So 
13 ৪১১৩০ 


* আবু দাউদ, হাদীস নং ৫৬৫। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুসনাদ 
আহমদ, হাদীস নং ২৪৪০৬ শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি মারফু* সহীহ 
লিগাইরিহী। 

* সহীহ মুসলিম, হাদীস নং 88৪ 

3 ইবন মাজাহ, হাদীস নং ৪০০২। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 

4 আবু দাউদ, হাদীস নং ৫৬৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৪5585: | 
“মহিলাদের ঘরে সালাত আদায় করা, বৈঠকখানায় সালাত আদায় করার চেয়ে 


উত্তম এবং মহিলাদের সাধারণ থাকার ঘরে সালাত আদায় করার চেয়ে গোপন 
প্রকোষ্ঠে সালাত আদায় করা অধিক উত্তম”।! 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 


(04092 ৪ 41281 ১৪৩০ 2) 
“মহিলাদের সর্বোত্তম মসজিদ হলো তাদের ঘরের গোপন প্রকোষ্ঠ”।£ 


! আবু দাউদ, হাদীস নং ৫৭০। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
* সহীহ ইবন খৃজাইমা, হাদীস নং ১৬৮৩। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসনাদ 
আহমদ, হাদীস নং ২৬৫৪২ শু'আইব আরনাউত হাদীসটিকে হাসান বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৪১০ | 


সালাতুল জুমু'আ 
জুমু'আর সালাতের হুকুম: 
জুমু'আর দু রাকা'আত সালাত পুরুষের ওপর ফরয। এ সালাত ফরয হওয়ার 
দলীল হলো: 
১- আল্লাহ তা'আলা বলেছেন, 
5 BT ৪১ ৫156 এরা 8 ৩০290 ও১% গুন ওক গুড়ি) 

[Ad UO SAS LES ৩11০ 5s LYS 
“হে মুমিনগণ, যখন জুমু'আর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন 
তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। 
এটিই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে”। [সূরা আল-জুমু'আ, 
আয়াত: ৯] 
২- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
439৩0 9 BELL gh 4 01 SSA lL 5৬ ৬৪ ঢা Gd) 
“যারা জুমু'আর সালাত ত্যাগ করে তাদেরকে এ অভ্যাস বর্জন করতে হবে। 
নতুবা আল্লাহ তাদের অন্তরে সীল মেরে দিবেন, অতঃপর তারা গাফেলদের 
অন্তৰ্ভুক্ত হয়ে যাবে”।! 
৩- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
58195 5505955 BEB 1১2 ্রা এ IY 
“আমার ইচ্ছা হয় যে এক ব্যক্তিকে সালাতের ইমামতি করার নির্দেশ দেই আর 
আমি গিয়ে যারা জুমু'আর সালাত পড়তে আসে না, আগুন লাগিয়ে তাদের 
ঘরবাড়ি জ্বালিয়ে দেই” ।£ 
৪ -রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 


সহীহ মুসলিম, হাদীস নং ৮৬৫। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৬৫২। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৪২০ | 


2 
হু 
৩ 


5 Ke) বা 2 Shs Le হ্যা হলে ৪১০৬ ESSE Ee 
"০০০ 
“জুমু'আর সালাত প্রত্যেক মুসলিমের ওপর জামা'আতের সাথে আদায় করা 
ফরয দায়িত্ব। কিন্তু চারজন এর ব্যতিক্রম: ক্রীতদাস, মহিলা, শিশু ও 
অসুস্থব্যক্তি”। 
৫- ইজমা: সব আলেম একমত যে, জুমু'আর সালাত আদায় করা ফরয। 
জুমু'আর দিনের ফযীলত: 
জুমু'আর দিন খুবই বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন। এটি দিবসসমূহের মধ্যে 
সর্বোত্তম ও ফযীলতপূর্ণ দিন। সত্যবাদী ও সত্য বলে স্বীকৃত নবী মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
9 এজ ৩৯55৮ dS বস 35 RLS LANA ৫৮225 
৫৮৮০ ৩৯ ৩০ দু 89৮৮ BF NES ৩৪ UG SELIM 85 ৮৪5 এ 
BALL LE 4৯44 85548055430 SN ae ৬৪ ০4306 
(৫18৬০ ৪৮ Hs IS 
“যে সব দিনে সূর্যোদয় হয় তার মধ্যে জুমু'আর দিনই সর্বোত্তম। এ দিনেই 
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এ দিনই তাঁকে দুনিয়াতে 
নামিয়ে দেওয়া হয়েছে, এ দিনই তাঁর তাওবা কবুল হয়েছে এবং এ দিনে তিনি 
মারা যান। আর এ দিনেই কিয়ামত কায়েম হবে, এ দিন জিন্ন ও ইনসান 
ব্যতীত সমস্ত প্রাণী সুবহে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত 
হওয়ার ভয়ে ভীতসন্ত্রস্ত থাকে। এ দিনের মধ্যে এমন একটি সময় আছে, 
কোনো মুসলিম বান্দা সে সময় সালাতে রত থেকে আল্লাহর নিকট যা কিছুই 
প্রার্থনা করবে, আল্লাহ তাকে তা প্রদান করবেন।”।£ 


' আবু দাউদ, হাদীস নং ১০৬৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ আবু দাউদ, হাদীস নং ১০৪৬ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। নাসায়ী, হাদীস 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১১৪৩৩ IE 


জুমু'আর দিনের মুস্তাহাব ও আদবসমূহ: 
১- গোসল করা, সাজ-সজ্জা ও সুন্দর কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা 
ও মিসওয়াক করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
SF এ ২৪9 FF Joi 
“জুমু'আর দিনে গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর ওয়াজিব”। * 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
42৩ 955 5 i) 54517 ০1 EB Ext 3 07 
প্রত্যেক সাবালক ব্যক্তির ওপর কর্তব্য হচ্ছে জুমু'আ বারে গোসল করা ও 
মিসওয়াক করা আর সামর্থ্য অনুযায়ী সুগন্ধি স্পর্শ করবে”। £ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
TLE HSI SEIN BS ILE ELI SIE 
(45:৬2 SF ৩০৮ 
“তোমাদের কারো পক্ষে বা তোমাদের পক্ষে সম্ভব হলে নিজেদের সচরাচর 
পরিধেয় বস্ত্র ছাড়া-জুমু'আর সালাতের জন্য পৃথক দুইটি কাপড়ের ব্যবস্থা করে 
নেবে” ৷? 
AE ৩1৯ ৩০৮ ৬ LS জী এল IMLS FE G5) 
“প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো জুমু'আর দিনে মিসওয়াক করা, গোসল করা 
ও সুগন্ধি ব্যবহার করা (নিজের না থাকলেও) তার স্ত্রীর সুগন্ধি থেকে হলেও” 4 


নং ১৪৩০। 

! সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৬। 

£ সহীহ মুসলিম, হাদীস নং ৮৪৬। 

১ আবু দাউদ, হাদীস নং ১০৭৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন মাজাহ, 
হাদীস নং ১০৯৬ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ মুসনাদ বাযযার, হাদীস নং ৪১৭১। হাদীসটি সহীহ। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত বাখা__ | ৮১৪৪৩) 


২- তাড়াতাড়ি মসজিদে যাওয়া: জুমু'আর সালাত আদায় করতে ওয়াক্ত হওয়ার 
কিছুক্ষণ আগেই মসজিদে যাওয়া। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
2০4 3610 ৬০ এও এ ICG €0 2 IE Pb জর EY FEE ০০ 
(0925 ৬4৫ 5৫ 5 DUN মএ। 860 920 455 ওঠ ৭৬ 
HEGEL ar 31025 4555৩ 6 A HEL 
SH 39555452390 S725 HUN ESS BY 
“যে ব্যক্তি জুমু'আর দিন জানাবাত গোসলের (ফরয গোসল) ন্যায় গোসল করে 
এবং সালাতের জন্য আগমন করে সে যেন, একটি উট নৈকট্যের জন্য পেশ 
করল । যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন, একটি গাভী নৈকট্যের 
জন্য পেশ করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট 
দুম্বা নৈকট্যের জন্য পেশ করল । চতুর্থ পর্যায়ে আগমন করল সে যেন একটি 
মুরগী নৈকট্যের জন্য পেশ করল। পঞ্চম পর্যায়ে যে আগমন করল সে যেন, 
একটি ডিম নৈকট্যের জন্য পেশ করল। পরে ইমাম যখন খুৎবা প্রদানের জন্য 
বের হন তখন ফিরিশতাগণ যিকির শোনার জন্য হাযির হয়ে যান (তখন আর 
কারও নাম লিখেন না)”। ! 
৩- ইমাম মিষ্বারে উপবিষ্ট হওয়ার আগে নফল সালাত আদায় করা । তবে ইমাম 
যখন খুৎবা দেওয়ার জন্য মিশ্বারে উপবিষ্ট হবেন তখন নীরবে শুধু “তাহিয়্যাতুল 
মসজিদ’ এর দু রাকা'আত সালাত আদায় করে বসে পড়বে। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
bs TI SRS be ওই পু ৩৪6৪৭ LEG এ এ HAY 
UALS ১৪ DU EEN HSE SELLS 


সহীহ বুখারী, হাদীস নং ৮৮১; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫০। 
IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৪৫০ If 


“যে ব্যক্তি জুমু'আর দিন গোসল করে এবং যথাসাধ্য উত্তমরূপে পবিত্রতা অর্জন 
করে ও নিজের তেল থেকে ব্যবহার করে বা নিজ ঘরের সুগন্ধি ব্যবহার করে 
এরপর বের হয় এবং দু'জন লোকের মাঝে বিচ্ছিন্ন না করে, তারপর তার 
নির্ধারিত সালাত আদায় করে এবং ইমামের খুৎবা দেওয়ার সময় চুপ থাকে, 
দেওয়া হয়, যতক্ষণ না সে কবীরা গুনাহে লিপ্ত হয়”।' 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 

1: 5 ESS SAS LLL LOD af ois fi po 
“তোমাদের কেউ জুমু'আর দিনে মসজিদে আসার পর ইমামকে খুৎবারত 
অবস্থায় পেলে সে যেন দু" রাকা'আত সালাত (তাহিয়্যাতুল মাসজিদ) পড়ে নেয়, 
তবে সে যেন উক্ত রাকা'আতদ্বয় সংক্ষেপে আদায় করে ।”।2 
৪- লোকের ঘাড় ডিঙ্গিয়ে সামনের দিকে যাওয়া ও দু'জন লোকের মাঝে বিচ্ছিন্ন 
করা মাকরূহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের খুতবারত 
অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো । সে লোকের ঘাড় ডিঙ্গিয়ে সামনের 
দিকে যাচ্ছিলো। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, 

(এগ? EST ১৪০ ০১০৩ 
“তুমি বসো, তুমি (অন্যকে) কষ্ট দিয়েছ এবং অনর্থক কাজ করেছ” ।? 
উপরের হাদীসে এসেছে, 


“এবং দু'জন লোকের মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে বসে পড়ে... তাহলে উক্ত 
জুম'আ থেকে পরের জুমু'আ পর্যন্ত তার যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া 
হবে”।! 


1 সহীহ বুখারী, হাদীস নং ৮৮৩। 
* সহীহ মুসলিম, হাদীস নং ৮৭৫। 
+ ইবন মাজাহ, হাদীস নং ১১১৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


৫- ইমাম খুতবার জন্য বের হলে কথাবার্তা বন্ধ রাখা ও পাথরের টুকরা বা অন্য 
কোনো কিছু হাতে নিয়ে অনর্থক নড়াচড়া না করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

05950 LG lk 0539 55441774549 Bala SL Oho 
“জুমুআর দিনে ইমামের খুৎবা প্রদানকালে তুমি যদি তোমার সঙ্গীকে বল চুপ 
থাক, তবে তুমিও অনর্থক কথা বললে” । 2 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
85117210482 6০৩ 221 পর 8185 2 

50556 ৩০৫ SS ৬০ কি চি 
“যে ব্যক্তি উত্তমরূপে অযু করার পর জুমু'আর সালাতে এলো, নীরবে মনোযোগ 
সহকারেখুতবা (আলোচনা) শুনলো, তার পরবর্তী জুমু'আ পর্যন্ত এবং আরও 
অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি কঙ্কর 
স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো”। 3 
৬- জুমুআর আযান হলে বেচা কেনা করা হারাম। আল্লাহ তা'আলা বলেছেন, 
Els 4১৫১ dll 12241 1 058007210১9 BLA sll Pt } 
LO ৩৮৪৫১৪৩1৪45 
“হে মুমিনগণ, যখন জুমু'আর দিনে সালাতের জন্য আহ্বান করা হয়, তখন 
তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর বেচা-কেনা বর্জন কর। 
এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি তোমরা জানতে”। [সুরা আল-জুমু'আ 
আয়াত: ৯] 


* সহীহ বুখারী, হাদীস নং ৮৮৩। 
2 সহীহ বুখারী, হাদীস নং ৯৩৪; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫১। 
3 সহীহ মুসলিম, হাদীস নং ৮৫৭। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা #১৪৭০ | 


৭- জুমু'আর দিনে ও রাতে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 
বেশি বেশি সালাত ও সালাম পেশ করা৷ কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
(৬০৪০ 3০810 6 LS I এ BG ad 9 8 FE 
চা 

“তোমরা জুমু'আর দিনে আমার প্রতি বেশি বেশি সালাত পেশ করো; কেননা 
যে কেউ আমার প্রতি জুমু'আর দিনে সালাত পেশ করবে তার সেটা আমার 
কাছে পেশ করা হয়”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 
“তোমরা জুমু'আর দিনে ও রাতে আমার প্রতি বেশি বেশি সালাত পাঠ করো। 
যে ব্যক্তি আমার প্রতি একবার সালাত পাঠ করবে আল্লাহ তার প্রতি দশবার 
সালাত পেশ করবেন” ।* 
৮- সুরা কাহাফ তিলাওয়াত করা মুস্তাহাব। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

(৩ SG UA Ge DLS 0 ০34401851 95 
“যে ব্যক্তি জুমু'আর দিনে সুরা কাহাফ তিলাওয়াত করবে তাকে সে জুমু'আ 
থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত নূর দ্বারা আলোকিত করা হবে” ৷? 


: মুসতাদরাক লিলহাকিম, হাদীস নং ৩৫৭৭। ইমাম হাকিম বলেন, হাদীসের সনদটি সহীহ। 
সনদের আবু রাফি হলো ইসমাইল ইবন রাফি। ইমাম বুখারী ও মুসলিম তার থেকে হাদীস 
বর্ণনা করেন নি। 

£ সুনান আল-বায়হাকী, ৫৯৯৪। হাদীসের সনদটি হাসান। 

১ মুসতাদরাক লিলহাকিম, হাদীস নং ৩৩৯২। ইমাম হাকিম রহ. বলেন, হাদীসের সনদটি 
সহীহ; কিন্তু বুখারী ও মুসলিম এ সনদে বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. বলেছেন, 
নু'আইম ইবন হাম্মাদ থেকে অনেক মুনকার হাদীস বর্ণিত আছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


৯- জুমু'আর দিনে দো'আ কবুল হওয়ার সময় বেশি বেশি দো'আ করা । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

রর ৮ LNG NY dEUS Id 3 ৩) 
“জুমু'আর দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে কোনো মুসলিম সে 
সময় আল্লাহর নিকট কোনো কল্যাণ প্রার্থনা করলে নিশ্চয় তিনি তাকে তা দান 
করেন” ।! 
অন্য হাদীসে এসেছে, এ সময়টি জুমু'আর দিনের শেষ সময় তথা বিকেল 
বেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
2010 31465 055 24051045425 54৩০-4৪-৬৩ 115 

sll 5 2০৮০৯ ১19৬ 512 %2 

“জুমু'আর দিনের বার ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত আছে, তখন কোনো 
মুসলিম আল্লাহর নিকট যা-ই চাইবে আল্লাহ তা'আলা তাকে তা-ই প্রদান 
করেন। তোমরাসেটাকে আসরের পরের মুহূর্তে সন্ধান করো”। 
১০- আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৮594255585৯ sss TE ৯৭ £ ০ এ ৬০৮25 
৬৯৮৯ ৩১৫ 7109 ১৬4৮০ BI ৯ 25১০০ AEC (১8 ১9০5৬ 
রে HLA 2549১০38885 5553 81 9 ০)। 9542 রি 
৪ &.):4555 %% ০ ও 0০:4৫ I 4৫9৬৮ বু sels is 
E55 98087045৩89 Lo EAN ০০ IES ক LS সি IE aie 
রা ১১০৩১ MLE এজ ৩০৫ SAS EBISU PME Lt 


* সহীহ মুসলিম, হাদীস নং ৮৫২। 
£ আবু দাউদ, হাদীস নং ১০৪৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
+ কিয়ামত অনুষ্ঠিত হওয়ার ভয়ে ভয়ে ভীতসন্ত্রস্ত থাকবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৪৯গ 1B 


০০০3১554042 156৭89980০৪ gp Cf 
dhl 4০ 491৯5 ৩৪ 559 2411৮ ৬ 25৩ উল ও LS LIB এ ৬? 
LE JE ৭৪5 ৬০ VEIN 9856 a LS hs LL LE ৩ কা le 
25890125045 LL alg le dl LS Md JEM DLS Ho 

BEE ACE 40 ns 3 
“যে সব দিনে সূর্যোদয় হয় তার মধ্যে জুমু'আর দিনই সর্বোত্তম । এ দিনেই 
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল, এ দিনই তাঁকে দুনিয়াতে 
পাঠানো হয়, এ দিনই তাঁর তাওবা কবুল হয় এবং এ দিনই তিনি মারা যান। 
এ দিনই কিয়ামত কায়েম হবে, এ দিন জিন ও ইনসান ব্যতীত সমস্ত প্রাণি 
সুবহে সাদেক হতে সূর্যোদয় পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হওয়ার ভয়ে ভীতসন্তস্ত 
থাকে। এ দিনের মধ্যে এমন একটি সময় আছে, তখন কোনো মুসলিম বান্দা 
সালাত আদায়ে থেকে আল্লাহর নিকট যা প্রার্থনা করবে তা-ই প্রাপ্ত হবে। কা'ব 
রাদিয়াল্লাহু “আনহু বলেন, এরূপ দো'আ কবুলের সময় সারা বছরের মধ্যে মাত্র 
এক দিন। বর্ণনাকারী বলেন, আমি তাঁকে বললাম, বছরের একটি দিন নয়, 
বরং এটি প্রতি জুমু'আর দিনের মধ্যে নিহিত আছে। বর্ণনাকারী বলেন, 
অতঃপর কা'ব রাদিয়াল্লাহু “আনহু তার প্রমানস্বরূপ তাওরাত পাঠ করে বলেন, 
আল্লাহর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন। আবু হুরায়রা 
রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, অতঃপর আমি বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবন সালাম 
রাদিয়াল্লাহু “আনহুর সাথে সাক্ষাৎ করি (যিনি ইয়াহুদীদের মধ্যে বিজ্ঞ আলিম 
ছিলেন এবং ইসলাম গ্রহণ করেছিলেন) এবং তাঁকে এ ব্যাপারে অবহিত করি। 
এ সময় কা'ব রাদিয়াল্লাহু 'আনহুও সেখানে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবন 
আমি জ্ঞাত আছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু বলেন, আমাকে এ 
সময় সম্পর্কে অবহিত করুন৷ আব্দুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু “আনহু বলেন, 
তা হলো জুমু'আর দিনের সর্বশেষ সময়। আমি বললাম, তা জুমু'আর দিনের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা হাহাহা | 


সর্বশেষ সময় কীরূপে হবে? অথচ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, যে কোনো বান্দা সালাতে থেকে উক্ত সময়ে দো'আ করলে তার 
দো'আ কবুল হবে। অথচ আপনার বর্ণিত সময়ে কোনো সালাত আদায় করা 
যায় না। আব্দুল্লাহ ইবন সালাম রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নি যে, কোনো ব্যক্তি সালাতের অপেক্ষায় বসে 
থাকলে সালাত আদায় না করা পর্যন্ত তাকে সালাতরত হিসাবে গণ্য করা হয়? 
আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, এটাও সে রকম”। ! 
কেউ কেউ বলেন, এ সময়টি হলো ইমাম মিষ্বারে বসা থেকে সালাত শেষ করা 
পর্যন্ত মুহুর্ত । 
জুমু'আর সালাত ফরয হওয়ার শর্তাবলী: 
প্রত্যেক মুসলিম, পুরুষ, স্বাধীন, বালেগ, সুস্থ ও মুকিমের (মুসাফির নয়) ওপর 
জুমু'আর সালার ফরয । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
সঠিক ৪45৩ জট সুভ SLL FE ও 5৬ 
2292 
“জুমু'আর সালাত প্রত্যেক মুসলিমের ওপর জামা'আতের সাথে আদায় করা 
ফরয কর্তব্য। কিন্তু চার জন এর ব্যতিক্রম: ক্রীতদাস, মহিলা, শিশু ও 
অসুস্থব্যক্তি”। £ 
মুসাফিরের ওপর জুমু'আর সালাত ফরয নয়। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম হজ, উমরা, জিহাদ ইত্যাদি উদ্দেশ্যে সফর করেছেন; কিন্তু 
সফরে তার থেকে জুমু'আর সালাত আদায়ের কোনো বর্ণনা পাওয়া যায় না। 
উমার রাদিয়াল্লাহু “আনহু থেকে একটি আছার বর্ণিত আছে যে, 


! আবু দাউদ, হাদীস নং ১০৪৬ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
£ আবু দাউদ, হাদীস নং ১০৬৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


__ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা মূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৫১০ ||_ 


(1635 ৭5805 ৪ জু পুতি N05 এত Ll ot) UE bs 326 0h 
০2০৩০ ০১৪ VSG EAE 3 ক I; 

“তিনি এক ব্যক্তির মাঝে সফরের আলামত দেখলেন, তখন তিনি উক্ত 

ব্যক্তিকে বলতে শুনলেন, আজকে জুমু'আর দিন না হলে সফর করতাম । তখন 

উমার রাদিয়াল্লাহু ‘আনহু তাকে বললেন, তুমি সফরে বের হও, কেননা 

জুমু'আর সালাত সফরকে বাধা দেয় না (আটকে রাখে না)”।' 

জুমু'আর সালাত সহীহ হওয়ার শর্তাবলী: 

জুমু'আর সালাত সহীহ হওয়ার জন্য কতিপয় শর্ত রয়েছে, তা হলো: 

১- জুমু'আর সালাত জনপদ বা জনপদের নিকটস্থ অঞ্চল বা শহরে আদায় 

করতে হবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শহর বা 

জনপদ ছাড়া জুমু'আর সালাত আদায় করা হতো না। এমনকি রাসূলুল্লাহ্‌ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইনদেরকে জুমু'আর সালাত আদায় করতে 

নির্দেশ দেন নি। সফরে যেমন তার থেকে জুমু'আর সালাত আদায়ের কোনো 

বর্ণনা পাওয়া যায় না তেমনি বেদুইনদের ব্যাপারে কোনো বর্ণনা পাওয়া যায় 

না। 

২- জুমু'আর সালাতে দু'টি খুতবা থাকা শর্ত। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম এ ধরণের দু'টি খুৎবা দিয়েছেন এবং তার থেকে সর্বদা এ 

কাজটি পাওয়া যায়। তাছাড়া জুমু'আর সালাতেরখুৎবায় অনেক নসীহত ও 

উপকারীতা রয়েছে। অনুরূপভাবে জুমু'আরখুত্বায় রয়েছে আল্লাহর যিকির ও 

সাধারণ মুসলিমদের উদ্দেশ্যে নসীহত। 

জুমু'আর সালাত আদায়ের পদ্ধতি: 

নিম্নোক্ত পদ্ধতিতে জুমু'আর সালাত আদায় করা হবে: 


মুসনাদ শাফেয়ী, 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা | 


সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে (যোহরের সালাতের ওয়াক্ত হলেই) ইমাম 
জুমু'আর সালাতের উদ্দেশ্যে বের হয়ে মিম্বরে আরোহণ করবেন । লোকদেরকে 
সালাম দিয়ে মিম্বরে বসলে মুয়াজ্জিন যোহরের আযানের মতো আযান দিবেন। 
আযান শেষে ইমাম দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে খুৎবা পেশ করবেন। আল্লাহর 
প্রশংসা ও তার বান্দা ও রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর 
দুরূদ ও সালাম পেশ করবেন। অতঃপর মানুষকে নসীহত করবেন। নসীহতের 
সময় কণ্ঠস্বর উঁচু করবেন। নসীহতে আল্লাহ ও তার রাসূলের আদেশসমূহ 
পালন ও নিষেধসমূহ থেকে বিরত থাকার নির্দেশ দিবেন। ভালো কাজের প্রতি 
উৎসাহ দিবেন ও মন্দ কাজের খারাপ পরিণতির ভয় প্রদর্শন করবেন । আল্লাহর 
পুরস্কারের ওয়াদা ও আযাবের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিবেন। এরপরে 
হালকা একটু বসবেন। আবার দাঁড়িয়ে দ্বিতীয় খুৎবা শুরু করবেন। এতে 
শুরুতে আল্লাহর গুণাগুণ বর্ণনা করবেন। পূর্বের মতোই উচ্চস্বরে খুৎবা দিবেন, 
যেমনিভাবে সেনাপতি তার সৈন্যবাহিনীকে নির্দেশনা দেন। এ খুৎবা নাতিদীর্ঘ 
দিয়ে মিম্বর থেকে নামবেন তখন মুয়াজ্জিন সালাতের ইকামত দিবেন। ইমাম 
মুসল্লীদেরকে নিয়ে উচ্চস্বরের কিরাতে দু রাকা'আত সালাত আদায় করবেন। 
প্রথম রাকা*আতে সুরা ফাতিহা পড়ে সূরা আল-আ-লা ও দ্বিতীয় রাকা'আতে 
সুরা ফাতিহার পরে সুরা আল-গাশিয়াহ বা প্রথম রাকা'আতে সূরা আল- 
ফাতিহার পরে সূরা আল-জুমু'আ ও দ্বিতীয় রাকা'আতে সুরা আল-ফাতিহার 
পরে সুরা আল-মুনাফিকুন পড়া উত্তম। অন্য সুরা পড়লেও হবে। 

জুমু'আর সালাতের আগে ও পরের নফলসমূহ: 

করা সুন্নত। তবে ইমাম মিষ্বারে উঠার পরে '“তাহিয়্যাতুল মসজিদ" ব্যতীত অন্য 
কোনো সালাত আদায় করা বৈধ নয়। ইমাম খুৎবা দেওয়ার সময়ও সংক্ষেপে ও 
নিরবে দু রাকা'আত “তাহিয়্যাতুল মাসজিদ' পড়ে দ্রুত বসে পড়বে। ইতোপূর্বে 
এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১৫৩০ |B 


অন্যদিকে জুমু'আর সালাতের পরে চার রাকা'আত বা দু রাকাআত সালাত 
আদায় করবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
“তোমাদের মধ্যে যে কেউ জুমু'আর পর সালাত আদায় করতে চায় সে যেন 
চার রাকা'আত আদায় করে”।; 

আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


নফল সালাতের বর্ণনা করতে গিয়ে বলেন, 
8১০৫০ LAB SBT ES ৪ ৩৩ LENS; ole Bl LS lS SO) 


04255 
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমু'আর পর তিনি কোনো সালাত 
আদায় করতেন না। তবে বাড়িতে ফিরে দুই রাকা'আত সালাত আদায় 
করতেন”।£ 
এ হাদীসদ্বয়ের ওপর ভিত্তি করে আলেমগণ বলেছেন, কেউ জুমু'আর সালাতের 
পরে মসজিদে নফল পড়লে চার রাকা'আত আর বাড়িতে গিয়ে পড়লে দু 
রাকা'আত সালাত আদায় করবে। 
দৈনিক পাঁচ ওয়াক্ত সালাতের আগে পরের সুন্নতসমূহ: 
মুসলিমের সাওয়াব বৃদ্ধি ও উঁচু মর্যাদার জন্য আল্লাহ নফল সালাত দিয়েছেন। 
এছাড়াও ফরয সালাতের ভুলক্রটি ও অপূর্ণতার পরিপূর্ণতা স্বরূপ এ নফল 
সালাতসমূহ শরী'আতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য ইবাদতের তুলনায় 
সালাতে রয়েছে অনেক মর্যাদা ও ফযীলত। রাবী'আ ইবন কা'ৰ আল-আসলামী 


1 সহীহ মুসলিম, হাদীস নং ৮৮১। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ৮৮২। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৫৪০ | 


(0: SIG 9455 2৮০ E50 05 fe Bl LS BJS 6 ওক জি 
৩০১৪3997506 -এ155 13575 dE FG 55555 HLL 
LTE 
“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটিয়েছিলাম। 
আমি তাঁর অযুর পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস এনে দিতাম । তিনি 
আমাকে বললেন, কিছু চাও। আমি বললাম, জান্নাতে আপনার সাহচর্য প্রার্থনা 
করছি। তিনি বললেন, এ ছাড়া আরো কিছু আছে কি? আমি বললাম, এটাই 
আমার আবেদন। তিনি বললেন, তাহলে তুমি অধিক পরিমাণে সাজদাহ করে 
তোমার নিজের স্বার্থেই আমাকে সাহায্য করো”।! 
ওয়াসাল্লাম বলেছেন, 
13950155955 01 0৬ 23৪ ah ৩৪ ০৪ ৩ PSG এ এ SILI ৩13 
(৩০১5১০০5৬১৫ 2৪০৪) ৩৪০০৪) 5 ৩ ৫445 6956 ৬৪ ৬৯৪৪ 
“কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে 
সালাতের। যদি তা সঠিক বলে গণ্য হয়, তবে সে হবে কল্যাণপ্রাপ্ত ও 
সফলকাম। আর যদি তা সঠিক বলে গণ্য না হয়, তবে সে হবে ব্যর্থ ও 
ক্ষতিগ্রস্ত । ফরযের মধ্যে যদি কোনো ক্রটি দেখা যায়, তবে মহান রব বলবেন: 
লক্ষ্য কর, আমার বান্দার কোনো নফল আমল আছে কি? তা দিয়ে তার 
ফরযের যতটুকু ক্রটি আছে তা পূরণ করে দাও। পরে এ অনুসারেই হবে 
অন্যান্য সব আমলের অবস্থা”। £ 


* সহীহ মুসলিম, হাদীস নং ৪৮৯। 
£ তিরমিযী, হাদীস নং ৪১৩; তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহুর হাদীসকে হাসান গরীব 
বলেছেন। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ, হাদীস নং ৮৬৪। 


15101170156 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৫৫০৯ |_ 


নফল সালাতের প্রকারভেদ: 

নফল সালাত প্রথমত দু প্রকার: সাধারণ নফল সালাত ও নির্দিষ্ট শর্তের নফল 

সালাত। সাধারণ নফল সালাত আদায়ে নিয়ত করা জরুরি। নির্দিষ্ট শর্তের 

ভিত্তিতে নফল সালাতসমূহ আবার কয়েক প্রকার । তন্মধ্যে যেসব নফল সালাত 

ফরয সালাতের সাথে আদায় করতে হয় তাকে ‘সুনান রাতিবাহ' বা ফরয 

সালাতের সাথে আদায়কৃত নফল সালাত বলা হয়। এগুলো হলো: ফজর, 

যোহর, মাগরিব ও ‘ইশার সুন্নতসমূহ নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো: 

ফরয সালাতের সাথে আদায়কৃত নফল সালাতের ফযীলত: 

উম্মে হাবীবা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামকে বলেছেন, 

EEA GN ESB AE CIES ES LE ৪55৩ 4 LS XE Ss 

(31 

“যে কোনো মুসলিম বান্দা আল্লাহর জন্য দিনেরাতে ফরয সালাত ব্যতীত বারো 

রাকা'আত নফল সালাত আদায় করবে তার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর 

তৈরি করবেন”।! 

সুন্নতে রাতেবা বা ফরয সালাতের আগে পিছের নফলসমূহের ফযীলত: 

আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, 

KES A TEU EEG ৩ ৪৫ AE BS ঘর 55 ৬০। 
CASS J 02855 celia এ 9 ap A ০ ৫55 4৬ 

“যে ব্যক্তি দিনে রাতে বার রাকা'আত (সুন্নাত/নফল) সালাত আদায় করবে, 

তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে; যোহরের পূর্বে চার রাকা'আত, 


! সহীহ মুসলিম, হাদীস নং ৭২৮। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৫৬০ |_ 


এরপর দু’ রাকা'আত, মাগরিবের পর দু’ রাকা'আত, ‘ইশার পর দু’ 
রাকা'আত, ফজরের পূর্বে দু’ রাকা'আত”।! 
২- আবদুল্লাহ্‌ ইবন উমার রাদিয়াল্লাহু 'আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, 
5280 5৩০০০৫5০৯05 ৩৪ 2 তি এ ৫০ HIS ESS 
“আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোহরের আগে দু" 
রাকা'আত, যোহরের পরে দু" রাকাআত, জুমু'আর পরে দু" রাকা'আত, 
মাগরিবের পরে দু'রাকা'আত এবং “ইশার ‘ইশার পরে দু’ রাকা'আত (সুন্নাত) 
সালাত আদায় করেছি”।£ 
আরো কিছু নফল সালাত: এছাড়াও কিছু নফল সালাত আছে যা সুন্নতে রাতেবা 
নয়, তবে ফরয সালাতের আগে পরে পড়ার ব্যাপারে সে সম্পর্কে উৎসাহ 
দেওয়া হয়েছে। 
১- আব্দুল্লাহ ইবন মুগাফফাল রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(2 33) ভুঞঞ। & ৩৪ 0 4৫9০০ আসি ৮3349. ১৩ ৬ ৩) 
“প্রত্যেক দুই আযানের মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে। প্রত্যেক দুই আযানের 
মধ্যবর্তী সময়ে সালাত রয়েছে। তৃতীয়বার বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে তার 
জন্য”।; 
২- উম্মে হাবীবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


৷ তিরমিযী, হাদীস নং ৪১৫, তিনি হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। এ হাদীসটি ইমাম 
মুসলিম সহীহ মুসলিমে সংক্ষেপে বর্ণনা করেছেন। সহীহ মুসলিম, হাদীস নং ৭২৮। 

£ বুখারী, তা'লীক, (২-৫২)। সহীহ মুসলিম, হাদীস নং ৭২৯। তিরমিযী, হাদীস নং ৪৩৩, ইমাম 
তিরমিযী রহ. হাসান সহীহ বলেছেন। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

3 সহীহ বুখারী, হাদীস নং ৬২৭, সহীহ মুসলিম, হাদীস নং ৮৩৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৫৭ |8 

UE EDGES BIS EG ABTS ৩৬৫০ ৪) FE ESS ৬০ 
“যে ব্যক্তি নিয়মিত যোহরের পূর্বে চার রাকা'আত এবং এরপর চার রাকা'আত 
সুন্নত সালাত আদায় করবে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নামের ওপর হারাম 
করে দিবেন”।! 
৩- ইবন উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, J J 

GG TS (০1০5 2012 

“আল্লাহ তা‘আলা সেই ব্যক্তির ওপর রহম করুন যে ব্যক্তি আসরের পূর্বে চার 
রাকআত (সুন্নাত) আদায় করবে” ।* 


তিরমিযী, হাদীস নং ৪২৮। ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবু 
দাউদ, হাদীস নং ১২৬৭ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ তিরমিযী, হাদীস নং ৪৩০ ৷ ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আবু 
দাউদ, হাদীস নং ১২৭১ । আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 






































৯১১৫৮ ]|_ 
পাঁচ ওয়াক্ত সালাত ও এর আগে পরের সুন্নতসমূহের তালিকা: 
ফরয সালাত 

ফজর ২ ২ = 

যোহর ২+২ 8 ২ 

আসর 2 8 - 

মাগরিব = ৩ 

ইশা - ৪ 
বিতর সালাত 


বিতরের সালাত সুন্নতে মুয়াক্কাদাহ। মুসলিমের কোনো অবস্থাতেই এ সালাত 
ছেড়ে দেওয়া উচিত নয়। মূলত 'ইশার ফরযের পরে রাতের বেলায় সব সুন্নত 
ও নফল শেষে এক রাকা'আত সালাত আদায় করাকে বিতর বলে। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(6০১54552589 4০ 25136198485 FSS 
“রাতের সালাত দু" দু’ (রাকা'আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি 
ভোর হওয়ার আশঙ্কা করে, তবে সে যেন এক রাকা“আত সালাত আদায় করে 
নেয়; যার তার সকল সালাতকে বিতর বা বেজোড় করে নিবে ।”।! 
বিতর সালাতের পূর্বে করণীয় সুন্নত: 
বিতর সালাতের পূর্বে দু রাকা'আত করে দুই থেকে বারো রাকা'আত পর্যন্ত 
সালাত আদায় করা সুন্নত। অতঃপর বিতরের এক রাকা'আত সালাত আদায় 
করবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। 
555155 285 5 5 5) 8০৯০ ৩৩০০ 8০৬ ৬১৪59 


! সহীহ বুখারী, হাদীস নং ৯৯০, সহীহ মুসলিম, হাদীস নং ৭৪৯। 
15101170156 com 


__ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা মের রুব মূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৫৯০ |. 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের, এগার, নয়, সাত, পাঁচ, তিন 
ও এক রাকাআত বিতর আদায় করেছেন” ।' 

ইসহাক ইবন ইবরাহীম বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তের 
রাকা'আত বিতর আদায় করতেন ”...... এ কথাটির মর্ম হলো তিনি সালাতুল 
লাইল তাহাজ্জুদসহ তের রাকা'আত বিতর আদায় করতেন। এখানে সালাতুল 
লাইলকে বিতরের সাথে সম্পর্কিত করে ফেলা হয়েছে। এ বিষয়ে আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহা থেকেও একটি বর্ণনা পাওয়া যায়।£ 

এ তেরো রাকা'আত সালাত দু’ দু’ রাকা'আত করে আদায় করা যায়। অর্থাৎ দু 
রাকা'আত শেষে সালাম ফিরাবে। অতঃপর এক রাকা'আত সালাত আদায় করে 
তাশাহহুদ পড়ে সালাম ফিরাবে। অথবা সব রাকা'আত একত্রে আদায় করাও 
জায়েয। অর্থাৎ শেষের এক রাকা'আত বাদে বাকী সব রাকাআত একত্রে পড়ে 
তাশাহহুদ পড়বে, অতঃপর বাকী রাকা*'আত পড়তে দাঁড়াবে। সে রাকা'আত 
পড়ে তাশাহহুদ পড়ে সালাম ফিরাবে। অথবা সব রাকা'আত একত্রে পড়ে শেষে 
একসাথে সালাম ফিরানোও জায়েয সব সুরতই জায়েয ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে। তবে উত্তম হলো প্রতি দু রাকা'আত 
শেষে সালাম ফিরানো। অথবা তাড়াহুড়া বা বার্ধক্যজনিত কোনো কারণে দু 
রাকা'আত করে পড়ে শেষেও সালাম ফিরানো যায়। 

বিতর সালাতের সময়: 

'ইশার সালাতের সময় থেকে ফজরের পূর্ব পর্যন্ত বিতর সালাতের সময় । কেউ 
ঘুম থেকে জাগ্রত হতে সক্ষম হলে ও সালাত ছুটে যাওয়ার আশঙ্কা না থাকলে 
রাতের শেষভাগ প্রথমভাগের চেয়ে উত্তম। 


' তিরমিযী, হাদীস নং ৪৫৭। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
* তিরমিযী, (২/৩২০)। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৬০০ | 


অসুস্থ ব্যক্তির সালাত 
১-অসুস্থ ব্যক্তিকে যথাযস্তব দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়াতে সক্ষম 
না হলে দেওয়াল বা খুঁটি বা লাঠির সাথে হেলান দিয়ে বা ভর দিয়ে দাঁড়িয়ে 
সালাত আদায় করবে। 
২-একেবারেই দাঁড়াতে সক্ষম না হলে বসে সালাত আদায় করবে । দাঁড়ানো ও 
রুকুর স্থানে চারজানু হয়ে বসা আর সাজদাহর সময় মুফতারিশ তথা বাম পা 
বিছিয়ে তার উপর বসা ও ডান পা খাড়া করে রাখা উত্তম। 
৩- বসে সালাত আদায় করতে সক্ষম না হলে কিবলামুখী হয়ে কাত হয়ে শুয়ে 
সালাত আদায় করবে। ডান কাতে সালাত আদায় করা বাম কাতের চেয়ে 
উত্তম। আর যদি কিবলামুখী হওয়া সম্ভব না হয় তবে যেদিকে সম্ভব সেদিকে 
ফিরে সালাত আদায় করবে। তাকে পুনরায় এ সালাত আদায় করতে হবে না। 
৪-কাত হয়ে শুয়ে সালাত আদায় করতে সক্ষম না হলে চিৎ হয়ে পা কিবলামুখী 
করে সালাত আদায় করবে। মাথা কিবলামুখী করতে উঁচু করা উত্তম। পা 
কিবলামুখী করতে সক্ষম না হলে যেভাবে সম্ভব সেভাবে আদায় করবে । তাকে 
পুনরায় এ সালাত আদায় করতে হবে না। 
৫- অসুস্থ ব্যক্তিকে রুকু ও সাজদাহ করতে হবে। রুকু ও সাজদাহ করতে 
সক্ষম না হলে মাথার ইশারায় করবে। রুকুর চেয়ে সাজদাহ একটু বেশি হেলে 
পড়বে । শুধু রুকু করতে সক্ষম হলে ও সাজদাহ করতে অক্ষম হলে রুকুর 
করতে সক্ষম হয়; কিন্তু রুকু করতে অক্ষম তখন সাজদাহর সময় সাজদাহ 
দিবে আর রুকুর সময় ইশারা করবে। 
৬- রুকু সাজদায় মাথা দ্বারা ইশারা দিতে অক্ষম হলে চোখের পাতা দিয়ে 
ইশারা দিবে। অর্থাৎ রুকুতে চোখ অল্প বন্ধ করবে আর সাজদায় বেশি পরিমাণ 
বন্ধ করবে। অন্যদিকে আঙ্গুলের দ্বারা যেসব অসুস্থ ব্যক্তি ইশারা দিয়ে থাকেন 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৬১০৫ IB 


তা আসলে সহীহ নয়। কুরআন, সুন্নাহ বা আহলে ইলমের থেকে এ ব্যাপারে 
কোনো বর্ণনা পাওয়া যায় না। 
৭- মাথা দ্বারা ইশারা বা চোখের দ্বারাও যদি ইশারা দিতে না পারে তবে মনে 
মনে সালাত আদায় করবে । অর্থাৎ রুকু, সাজদাহ, দাঁড়ানো, বসা ও অন্যান্য 
রুকনের নিয়ত মনে মনে করবে ও ক্রমান্বয়ে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত 
এভাবে করবে ও সালাত শেষ করবে। 
৮- প্রত্যেক অসুস্থ মুসল্লির উচিত যথাযস্তব ওয়াক্ত মতো সালাত আদায় করা। 
সময় শেষ করে সালাত আদায় করা জায়েয নেই। যদি অযু বা তায়াম্মুম করতে 
কষ্টকর হয় তবে মুসাফিরের ন্যায় দু ওয়াক্তের সালাত একত্রে করে পড়া 
জায়েয। 
৯- যদি সব ওয়াক্তের সালাত ওয়াক্ত মতো আদায় করা তার জন্য বেশি 
কষ্টকর হয় তবে ‘জমা বাইনাস সালাতাইন' বা যোহর ও আসর এবং মাগরিব 
ও ইশা একত্রে আগে বা পরে পড়া জায়েষ। ইচ্ছা করলে যোহরের সময় যোহর 
ও আসর একত্রে বা আসরের সময় যোহর ও আসর একত্রে এবং মাগরিবের 
সময় মাগরিব ও ইশা একত্রে বা ইশার সময় ইশা ও মাগরিব একত্রে পড়া 
জায়েয। অন্যদিকে ফজরের সালাতে কোনো জমা বা একত্রিকরণ নেই। কেননা 
ফজরের সালাতের সময় অন্যান্য সালাতের সময় থেকে আলাদা । এর আগে 
পরে কোনো সালাত নেই। আল্লাহ তা'আলা বলেছেন, 
39508 ভা 95 SA এ৪ এনা 5 এ ০৫ ১) BL 3 
[VA LN 4 ® 
“সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর এবং 
ফজরের কুরআন! নিশ্চয় ফজরের কুরআন(ফিরিশতাদের) উপস্থিতির সময়”। 
[সূরা আল-ইসরা, আয়াত: ৭৮] 


! “ফজরের কুরআন" দ্বারা উদ্দেশ্য ফজরের সালাত। 
15101117100) *০০৮ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


IslamHouse con 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5১৬৩. |B 


তৃতীয় রুকন 
যাকাত 


যাকাতের সংজ্ঞা: 
শাব্দিক অর্থে যাকাত হলো পবিত্র হওয়া, মর্যাদা পাওয়া, বৃদ্ধি হওয়া, বর্ধিত 
হওয়া ও বরকতময় হওয়া ইত্যাদি৷ 
পারিভাষিক অর্থে: নির্দিষ্ট শর্তের ভিত্তিতে নিসাব পরিমাণ সম্পদ থেকে নির্দিষ্ট 
বলে। 
যাকাতের হুকুম: 
নির্দিষ্ট শর্তের ভিত্তিতে নিসাব পরিমাণ সম্পদের যাকাত আদায় করা প্রত্যেক 
মুসলিমের ওপর ফরয । এটি ইসলামের তৃতীয় রুকন। কুরআনে সালাতের 
পাশাপাশি যাকাতের কথা ৮২ স্থানে উল্লেখ হয়েছে। কুরআন, সুন্নাহ ও 
উম্মতের ইজমা দ্বারা যাকাত ফরয হওয়া সাব্যস্ত হয়েছে । আল-কুরআনে আল্লাহ 
তা'আলা বলেছেন, 
[২৮:2৮] ৫9৩ 085 5755 BIS LGA ৬৬৫ 
“তাদের সম্পদ থেকে সদকা (যাকাত) গ্রহণ কর। এর মাধ্যমে তাদেরকে তুমি 
পবিত্র ও পরিশুদ্ধ করবে”। [সুরা আত-তাওবাহ, আয়াত: ১০৩] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[১১:3১] ও 94156) SLM সি 
“আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও”। [সূরা আল-বাকারাহ, 
আয়াত: ১১০] 
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
85155921105 405 45:14 উি 2 3 9 HIE FLY 
(৩৬০5) 2১০9 ০15 26 9 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৪5৬৪৪ || _ 


“ইসলামের ভিত্তি পাঁচটি। আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান, 
সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমযান মাসের সিয়াম 
পালন করা”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু 
5১$4৪৩৮০ SMITE IT HEM কও ১৮ ৬ GE Ds 
১ ৩৬ DG 5 ৬ ও SS ০৪ ge BAD I 35 YH ৬৬ 
PEGE SR LECH Se ১৩$ ৪০০1৮৮০৪০05 4৯৬ 
SSG VES ০8619150185 S55 eA SSG IEG DI ELT 8S 
০ 
“তুমি আহলে কিতাব সম্প্রদায়ের কাছে যাচ্ছ তাদের সাথে সাক্ষাৎ হলে এ 
কথার সাক্ষ্য প্রদানের আহ্বান জানাবে যে, আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ 
নেই এবং আমি আল্লাহর রাসূল। যদি তারা তা মেনে নেয় তাহলে তাদের 
জানিয়ে দিবে যে, দিনে ও রাতে আল্লাহ তাদের ওপর পাঁচ ওয়াক্ত সালাত ফরয 
করেছেন। যদি তারা তা মেনে নেয়, তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ 
তাদের ওপর যাকাত ফরয করেছেন। ধনীদের থেকে তা আদায় করা হবে 
এবং তাদের দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। তারা এ কথাটি মেনে নিলে, 
সাবধান! যাকাত হিসেবে তুমি তাদের থেকে বাছাই করে উত্তমগুলো নিবে না। 
আর মযলুমের (বদ) দোআ থেকে সাবধান! কেননা আল্লাহর ও মজলুমের 
দো'আর মধ্যে কোনো অন্তরায় নেই” “যাকাত অস্বীকারকারীর হুকুম: 


সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৪৫৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৯। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৬৫০৪ |B 


কেউ স্বেচ্ছায় যাকাত ফরয হওয়া অস্বীকার করলে সে কাফির ও ইসলাম থেকে 
খারিজ হয়ে যাবে এবং তাকে কুফরীর কারণে হত্যা করা হবে। আর কেউ 
যাকাত ফরয হওয়াকে স্বীকার করে; কিন্তু কৃপণতার কারণে যাকাত আদায় 
করতে অস্বীকৃতি জানালে সে গুনাহগার হবে; তবে ইসলামের গণ্ডী থেকে বের 
হয়ে যাবে না। তার থেকে জোর করে যাকাত আদায় করা হবে। যদি এর জন্য 
তার সাথে যুদ্ধ করার দরকার হয় তবে যুদ্ধও করা হবে; যতক্ষণ না সে 
আল্লাহ্‌র আদেশের সামনে মাথা নত করবে এবং যাকাত আদায় করবে। এ 
কথার দলীল হলো আল্লাহর বাণী: 

[)) 2১৪] LORD ২:55 BSI 20217 1% ০৪১ 
“অতএব, যদি তারা তাওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান 
করে, তবে দীনের মধ্যে তারা তোমাদের ভাই”। [সুরা আত-তাওবাহ, আয়াত: 
আয়াত: ১১] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

152: পর dots EE ৪ থু খু তথ 01555 ৫5 এ 0 ও তি 
894) Se ডি ০৩১ Bs 1১০০০ DS LAG 5G SE 55 BSL 

EAN 
“আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য আদিষ্ট হয়েছি, যতক্ষন না তারা 
সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই ও মুহাম্মাদ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল; আর সালাত কায়েম 
করে ও যাকাত দেয়। তারা যদি এ কাজগুলো করে, তবে আমার পক্ষ থেকে 
তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল; অবশ্য ইসলামের বিধান 
অনুযায়ী যদি কোনো কারণ থাকে, তাহলে স্বতন্ত্র কথা । আর তাদের হিসাবের 
ভার আল্লাহর ওপর ন্যস্ত”! 


! সহীহ বুখারী, হাদীস নং ২৫; সহীহ মুসলিম, হাদীস নং ২০। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১১৬৬ |_ 


ইসলামের প্রথম খলীফা আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু “আনহু যাকাত 
অস্বীকারকারীদের ব্যাপারে বলেছেন, 
15550458947 ale Bl (০2১৯০ IESE IE BEE 5৮29 
“আল্লাহর কসম, যদি তারা একটি মেষশাবক যাকাত দিতেও অস্বীকার করে, 
যা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দিতো, তাহলে 
যাকাত না দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে আমি অবশ্যই যুদ্ধ করবো”: 
যাকাত ফরয হওয়ার হিকমতসমৃহ: 

ইসলামী শরী'আত সুউচ্চ ও সুমহান কিছু হিকমতের কারণে যাকাত ফরয 
করেছে। নিম্নে কিছু হিকমত আলোচনা করা হলো: 

১- ব্যক্তির সম্পদের পবিব্রকরণ, বৃদ্ধি, আল্লাহর আদেশ মান্য করা ও তার 
আদেশকে সম্মান প্রদর্শনের বরকতে বালা মুসীবত থেকে হিফাযত জন্য আল্লাহ 
যাকাত ফরয করেছেন। 

২- কৃপণতা, লোভ-লালসার ব্যধি থেকে মানুষের আত্মিক পবিত্রতা অর্জন। 
৩- গরীব-দুঃখী মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করে সমবেদনা জ্ঞাপন, অভাবী, 
দুর্ভিক্ষ ও বঞ্চিত মানুষের অভাব পুরণ ও অধিকার প্রদান। 

৪- ঈমান ও ইসলামের প্রতি বিচ্ছিন্ন অন্তরসমূহ একব্রিকরণ ও সন্দেহ-সংশয় 
ও দুর্বল ঈমান থেকে দৃঢ়, অনড় পরিপূর্ণ ও শক্তিশালী ঈমানে পরিণত করা। 
৫- সর্বসাধারণের জন্য কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করা; যার ওপর ভিত্তি করবে 
মুসলিম উম্মাহর জীবন ও সৌভাগ্য। 

যাকাত আদায়ে প্রেরণা ও উৎসাহ প্রদান: 

কুরআন ও হাদীসের অনেক স্থানে যাকাত আদায়ে অনেক উৎসাহ প্রদান করা 
হয়েছে। যাকাত আদায়কারীর অপরিসীম সাওয়াবের কথা বলা হয়েছে। আল্লাহ 
তা'আলা বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪০০; সহীহ মুসলিম, হাদীস নং ২০। 
IslamHouse econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


রী 


Ell 5 905 22200 5১8 TE ডেকে LEG LLB) 
05081555954) HG ক 558৫2 35558121629 
[$):359০1] ভি 2৩০ 
“আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু, তারা ভালোকাজের 
আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে । আর তারা সালাত কায়িম 
করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে। 
এদেরকে আল্লাহ শীঘ্বই দয়া করবেন, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়” । 
[সূরা আত-তাওবাহ, আয়াত: ৭১] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
OS 0০০০ ওঠ 03৯2৬ ৪৯০ ৬ OS ৮টি) 
SLL lie 11৩৩৯০০০১৪৫ A OS Bh Sl 
১ GH OSS ১ DG DS 5 GE ৩ ৩৩৮০ HE ও rte 
$3৯)া ৬ ৩5 9১89৩ 19৩ ৩ ওঠ 9৩১৮০ ৯৯০ 9 
[)) ৭:৩৯] বটে 5১4 3 59521 ৩৯১: ও 
“অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, যারা নিজেদের সালাতে বিনয়াবনত। আর 
যারা অনর্থক কথা-কর্ম থেকে বিমুখ। আর যারা যাকাতের ক্ষেত্রে সক্রিয়। আর 
যারা তাদের নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী। তবে তাদের স্ত্রী ও তাদের 
ডান হাত যার মালিক হয়েছে তারা ছাড়া। নিশ্চয় এতে তারা নিন্দিত হবে না। 
অতঃপর যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালজ্ৰনকারী। আর 
যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকারে যত্ববান। আর যারা নিজেদের 
সালাতসমূহ হিফাযত করে । তারাই হবে ওয়ারিস। যারা ফিরদাউসের অধিকারী 
হবে। তারা সেখানে স্থায়ী হবে। [সুরা আল-মুমিনূন, আয়াত: ১-১১] 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা মের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৬৮০ ] 


আবু আইউব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে 
জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
(2৯০ 269 SEB 3$5 SUBD LS 185 ৯ IES 93 21 55) 
“তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোনো কিছু শরীক করবে না, 
রাখবে” |! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
EB এ তথ ও এডি ৩৩ এ 352) 05 25 ১ 845 ৬ LS) 
(42515 825 এ ৪৬ 
“যে ব্যক্তি তিনটি কাজ করবে সে ঈমানের স্বাদ পাবে। যে কেবল এক 
আল্লাহর ইবাদত করে এবং এ বিশ্বাস করে যে, তিনি ব্যতীত সত্য কোনো 
ইলাহ নেই, আর সন্তুষ্টচিত্তে তার সম্পদের যাকাত প্রদান করে”। 
95032 32 3:50 02551) 0612982565৪ ৮2১3519৩৪০৩ 5৯ 8১8) 
406 2012 ২ 55235 2 5485 84395 Ye FA Ls Lc 
989৩ 
“তিনটি বিষয়ে আমি কসম করছি এবং সেগুলোর বিষয়ে তোমাদের বলছি। 
তোমরা এগুলোর সংরক্ষণ করবে। অতঃপর তিনি বললেন, “দান-সাদাকার 
কারণে কোনো বান্দার সম্পদ হাস পায় না। কোনো বান্দা যদি কোনো বিষয়ে 
মযলুম হয় আর তাতে সে সবর (ধৈর্য) অবলম্বন করে তবে এতে আল্লাহ 
তা'আলা অবশ্যই তার ইজ্জত (সম্মান) বাড়িয়ে দেন। কোনো বান্দা যখন 


সহীহ বুখারী, হাদীস নং ১৩৯৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৩। 
£ আবু দাউদ, হাদীস নং ১৫৮২। আলবানী রহ. হাদীসটিকে দণ্য়ীফ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১১৬৯ |_ 


যাচঞ্ার দরজা খুলে তখন আল্লাহ তা'আলা অবশ্যই তার অভাবের দরজাও 

খুলে দেন”।: 

যাকাত আদায় করতে অস্বীকারকারীর ভয়াবহতা ও ভীতিপ্রদর্শন: 

যারা যাকাত আদায় করতে অস্বীকার করে বা গড়িমসি করে তাদের ব্যাপারে 

কুরআন ও হাদীসে ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। এ সব লোক 

আখিরাতে বড় ক্ষতিগ্রস্ত ও যন্ত্রণাদায়ক 'আযাবে পতিত হবে। 

আল্লাহ তা'আলা বলেছেন, 

FO Ss SG ০৮০৩1৬১8430 29 HM ৩১৬৫৩ 

১০০3৫ GUS BS BG EG নিক ও SRS হেল SG Vile 4 

[০ ৭৮২৯০] (© 52৩০5 ES 5195 

“এবং যারা সোনা ও রূপা পুঞ্জিভূত করে রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ 

করে না, তুমি তাদের বেদনাদায়ক ‘আযাবের সুসংবাদ দাও। যেদিন 

জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দ্বারা তাদের কপালে, 

পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর বলা হবে) এটি তা-ই যা তোমরা 

নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং তোমরা যা জমা করেছিলে তার 

স্বাদ উপভোগ কর”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪-৩৫] 

আল্লাহ তা'আলা আরো বলেছেন, 

5 % 8195 % ০855 ARE 5৬3 জা 9 ২5) 
[ola NM (5 চস ৩৯9৪০ 

“আর আল্লাহ যাদেরকে তাঁর অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা 

কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর । বরং 

তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত 


' তিরমিযী, হাদীস নং ২৩২৫ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
IslamHouse .com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: 
১৮০] 
আবু যার রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
১) :4$ SCE দু be ০০৩ %9 25 পভ hl তত ভু এ! Exh 
15065513643 ৬ ও 0 এড 5 ও এ থয ৩5 5৭ 
71345015455 45 TE LSA 5১৮৫৭590685 উদ ও এ 
305 ৮৯৩৬ LL I; - 4৩৯ NM রনির 
৬১১৯:৪54555৬ ০০৪৯ ভি ৬০০ NS ৩4৮5 30৪ 
861 34355885484 গা 35 9519315580৫ 348১৮ 12257 
“একবার আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। 
তখন তিনি কা'বা গৃহের ছায়ায় উপবিষ্ট ছিলেন। তিনি আমাকে দেখে বললেন, 
কা'বা গৃহের মালিকের শপথ, তারাই ক্ষতিগ্রস্ত । আবু যার রাদিয়াল্লাহু ‘আনহু 
বলেন, এরপর আমি তাঁর নিকট গিয়ে বসলাম; কিন্তু বিলম্ব না করে দাঁড়িয়ে 
গেলাম এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার 
প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক, তারা কারা? তিনি বললেন, তারা হলো 
অধিক সম্পদের মালিকরা । কিন্তু তারা ব্যতীত যারা এদিক ওদিকে, ডানে, 
বামে, সন্মুখে, পাচাতে ব্যয় করেছে। তবে এদের সংখ্যা অনেক কম। উট, গরু 
ও ছাগলের মালিকেরা এগুলোর যাকাত আদায় না করলে কিয়ামতের দিন 
সেগুলোকে অনেক বড় ও তর-তাজা অবস্থায় মালিকের নিকট আসবে এবং 
তাকে ওদের শিং দ্বারা আঘাত করবে ও খুর দ্বারা পদদলিত করতে থাকবে। 
পদদলিত করে যখনই সর্বশেষটি চলে যাবে, তৎক্ষণাৎ প্রথমটি পূনরায় ফিরে 
আসবে এবং তা চলতে থাকবে লোকদের ফয়সালা হওয়ার আগ পর্যন্ত”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 


! সহীহ মুসলিম, হাদীস নং ৯৯০। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৭১০৯ |_ 


(395 ৩৩৯5 হ্র্ঘ 9৬52005৫৫২8 5 SN HUET So) 
TB) SEE এ ed LAS Sia 45 Sth BANG 
555655825% Bl ER 4555 NLC ও ও ৬ 
[A dls 0] ধা 9 094 
“যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, কিন্তু সে এর যাকাত আদায় করে নি, 
কিয়ামতের দিন তার সম্পদকে (বিষের তীব্রতার কারণে) টেকো মাথা বিশিষ্ট 
বিষধর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি তার 
মুখের দু'পাশ কমড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত 
মাল। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেন, 
“আর আল্লাহ যাদেরকে তাঁর অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা 
কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে, তা তাদের জন্য কল্যাণকর ৷ বরং 
তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামত 
দিবসে তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে”। [সূরা আলে ইমরান, আয়াত: 
১৮০]! 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 
644:865০4% বর NI SE ৫০433 SHY HH ৬৯৮০৩ 
SH TL Dl জিত 9৩৬ IE 85 ও ৪৩ ও ০০ ৬৪ এজি ও 
॥) ৩] 19 SIU 
“সোনা-রুপা সঞ্চয়কারী ব্যক্তি যদি এর যাকাত আদায় না করে তবে 
জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে। অতঃপর এগুলোকে পাতের ন্যায় 
বানিয়ে এর দ্বারা তার পার্শ্ব এবং ললাটে দাগ দেওয়া হবে। আল্লাহ তাঁর 
বান্দাদের মধ্যে ফয়সালা করা পর্যন্ত, এমন দিনে যে দিনের পরিমাণ হবে 


* সহীহ বুখারী, হাদীস নং ১৪০৩। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


পঞ্চাশ হাজার বছরের সমান। এরপর দেখানো হবে তাকে তার পথ জান্নাতের 
দিকে অথবা জাহান্নামের দিকে”। * 

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, 

88$৯। 28550 ৬৯০ 045 Sl be ABIL SF 88605850 
ও 4০০৫ ৫2 6০১ SEU gs ES NG AS EL 2 
LAs ৩৪৭০ bist Yh ? 4৩01৮809455 জে জম 
TENANT; elo 52 RENAL Yo ES AES ৭ SEL 
৮১১৭৯৪০9১৩৩ Sl HL Neds Es MSE bk fl 502 
16149155155 5 55 ৩ ৪৪ I UG el SU AS 


3470-03 


(55:43 Hl 
“হে মুহাজিরগণ! যখন তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। তবে 


আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন তোমরা তার সম্মুখীন না হও। 
যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে 
মহামারী আকারে প্লেগরোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়া এমন সব ব্যাধির উদ্ভব 
হয়, যা পূর্বেকার লোকেদের মধ্যে কখনো দেখা যায় নি। যখন কোনো জাতি 
ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের ওপর নেমে আসে দুর্ভিক্ষ, 
কঠিন বিপদ-মুসীবত ও তাদের ক্ষমতাশীনের পক্ষ থেকে অত্যাচার। যখন 
তারা যাকাত আদায় করে না তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া 
হয়। যদি ভূ-পৃষ্ঠে চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো তাহলে আর 
কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ ও তাঁর রাসূলের 
অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর তাদের বিজাতীয় দুশমনকে 
ক্ষমতাশীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন 
তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং 


! সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৭। 
15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিত বায _ _ _ 1৮১৩৬): 


আল্লাহর নাধিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের 
মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন”।! 
কাদের ওপর যাকাত ফরয? 
নিম্নোক্ত শর্তসমূহ যাদের মধ্যে পূর্ণ হবে তাদের ওপর যাকাত ফরয: 
১- ইসলাম। 
২- স্বাধীন। 
৩- নিসাব পরিমাণ সম্পদ হওয়া এবং তা নিত্য প্রয়োজনীয় চাহিদা তথা খাদ্য, 
বস্ত্র, বাসস্থান, চলাচল ও পেশার যন্ত্রপাতি ইত্যাদির অতিরিক্ত হওয়া। 
৪- উক্ত নিসাব পরিমাণ মালের এক বছর অতিক্রম হওয়া। তবে খাদ্য শস্য ও 
ফলমুলে এক বছর অতিক্রম হওয়া শর্ত নয়। কেননা তা প্রতিবার ক্ষেত থেকে 
তোলার সময় এর যাকাত আদায় করতে হয়। আল্লাহ বলেছেন, 

[SN 3-2১৬০ 04819) 
“এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও”। [সুরা আল-আন'আম, আয়াত: 
১৪১] 
৫ -যাকাতের সম্পদ পুরোপুরি বা আংশিক খণমুক্ত হওয়া এবং তাতে অন্যের 
দাবী না থাকা। 
যেসব জিনিসের ওপর যাকাত ফরয: 
১- সোনারুপা: 
নগদ অর্থ তথা সোনা রুপা এবং যেসব জিনিস সোনা রুপার স্থলাভিষিক্ত যেমন 
ব্যবসায়িক সম্পদ, খনিজ সম্পদ, গুপ্তধন বা যেসব জিনিস এসবের স্থলাভিষিক্ত 
যেমন, কাগজের টাকা-পয়সা ইত্যাদি। আল্লাহ তা'আলা বলেছেন, 


' ইবন মাজাহ, হাদীস নং ৪০১৯। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুস্তাদরাকে 
হাকিম, হাদীস নং ৮৬২৩ ইমাম হাকিম রহ. হাদীসের সনদটিকে সহীহ বলেছেন; তবে 
বুখারী ও মুসলিমে নেই। 


19101717106) com 


_ ইসলামের রুকনসমূহের সংকষি ব্যাযা_ [৮১৭৪৩]: 


9৩৮3585৫1১৮ Skt Ys সা ও ৩১৩টি) 
2০১৭১৮৫৩5০8 ES দক ও ৬৪৪ লি ১5ও Wl 
[ro ০5 2২০] বৃ 3১5৩৫ AS 5155 
“আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে 
রাখে, আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদের বেদনাদায়ক 
আযাবের সুসংবাদ দাও। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, 
অতঃপর তা দ্বারা তাদের কপালে, পার্শ্বে এবং পিঠে সেঁক দেওয়া হবে। (আর 
বলা হবে) এটি তা-ই যা তোমরা নিজদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং 
তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর”। [সূরা আত-তাওবাহ, 
আয়াত: ৩৪-৩৫] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
16:০০ 20০৮ 3১১ ০৯৯ এক 
“পাঁচ উকিয়া (এক উকিয়া চল্লিশ দিরহাম পরিমাণ, ৫ উকিয়া x ৪০ = ২০০ 
দিরহাম সমান) পরিমাণের কম সম্পদের ওপর যাকাত নেই”।! 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
1০০81369139 ০৩৯ ১১০০ ০৩৯ 819 ০৩৯ এ 
“চতুস্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কূপ (খননে শ্রমিকের মৃত্যুতে মালিক) 
দায়মুক্ত, খনি (খননে কেউ মারা গেলে মালিক) দায়মুক্ত। রিকাষে (গুপ্তধনে) 
এক-পঞ্চমাংশ ফরয” ।* 
২- চতুষ্পদ প্রাণির যাকাত: 
চতুষ্পদ প্রাণি বলতে উট, গরু ও ছাগল ইত্যাদি। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 
* সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৯; সহীহ মুসলিম, হাদীস নং ১৭১০। 


15101170156 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৭৫৯ |_ 


25৮12258065 ৬৪৩ ২86 SHY EN; এ 3 ৭8 ৯৩৬৪৪ 
এড 05 SHE ARE SHE CR DBL 0559 258১ 25955 23245 abi 
(0৮৩1 55 9582 SS 
“উট, গরু ও ছাগলের মালিকেরা এগুলোর যাকাত আদায় না করলে 
কিয়ামতের দিন সেগুলোকে অনেক বড় ও তর-তাজা অবস্থায় মালিকের নিকট 
আসবে এবং তাকে ওদের শিং দ্বারা আঘাত করবে ও খুর দ্বারা পদদলিত 
করতে থাকবে । পদদলিত করে যখনই সর্বশেষটি চলে যাবে, তৎক্ষণাৎ প্রথমটি 
পুনরায় ফিরে আসবে এবং তা চলতে থাকবে লোকদের ফয়সালা হওয়ার আগ 
পর্যন্ত” |! 
৩- ফল ও খাদ্যশস্য: 
খাদ্যশস্য বলতে সে সব খাদ্য বুঝায় যা নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। 
যেমন: যব, গম, শিমের বিচি, ডাল, ভুট্টা ইত্যাদি। আর ফল বলতে ভবিষ্যতের 
জন্য সংরক্ষণ করা যায় এমন ফল। যেমন: খেজুর, জাইতুন (জলপাই), 
কিসমিস ইত্যাদি। আল্লাহ তা'আলা বলেছেন, 
(© পা ৩5৮৫ EEG ৫ ও ও ৩৪ 995 জী উড 
[7৬:52] 
“হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ এবং আমি 
জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে”। [সূরা আল-বাকারা, 
আয়াত: ২৬৭] 
আল্লাহ তা'আলা আরো বলেছেন, 
[)5) ০০3] {O ৯১৬০০ FF ০48519%55) 
“এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও”। [সূরা আল-আন'আম, আয়াত: 
১৪১] 


' সহীহ মুসলিম, হাদীস নং ৯৯০। 
15101170156 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৭৬০৯ |_ 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
UE ১০ pal ৩০ ০৯ 3০০ SE Bly AN ৩৪০৪) 
“যা আকাশ হতে বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি দ্বারা উৎপন্ন অথবা যা সেচ 
ব্যতীতই উৎপন্ন তাতে ‘উশর তথা ১০% এবং যা নিজেদের শ্রম ব্যয় করে সেচ 
দেওয়া হয়েছে তাতে ‘নিসফ উশর’ তথা ৫% যাকাত দিতে হবে” ।' 
Hs 3 oF 3১১ ৩৪ ০ 
“পাঁচ ওসাক ) এর কম উৎপন্ন দ্রব্যের ওপর যাকাত নেই” “যেসব মালের 
যাকাত নেই: 
১- ফলমূল ও শাকসবজি: শরী'আতে এসব মালের যাকাত সাব্যস্ত নেই। তবে 
এর থেকে কিছু গরীব মিসকীনকে দান করা যুস্তাহাব। কেননা এসব মালের 
যাকাত কুরআনের নিম্নোক্ত আয়াতের মধ্যে সাধারণভাবে শামিল। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
€€ ৩৭ 9৫ CEE ELS ৩৩৪ ৩৯৯৪ টি জী 5 
[7৬:52] 
“হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ এবং আমি 
জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে”। [সূরা আল-বাকারা, 
আয়াত: ২৬৭] 
২- দাস-দাসী, ঘোড়া, খচ্চর ও গাধার যাকাত নেই। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
18652 4৪৯০5 4505 Sel EE ০ 
“মুসলিমের ওপর তার ঘোড়া ও গোলামের কোনো যাকাত নেই” ৷? 


! সহীহ বুখারী, হাদীস নং ১৪৮৩। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 
+ সহীহ বুখারী, হাদীস নং ১৪৬৩। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংকষি বাধা _ ৮১৭): 


এছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চর ও গাধার যাকাত গ্রহণ 
করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। 
৩- নিসাব পরিমাণ পূর্ণ না হলে যাকাত ফরয নয়। তবে সম্পদের মালিক ইচ্ছা 
করলে দান করতে পারেন। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
43৩ 3১9 ৪৪ 30 ০৮৪ 355৩৪ ও HIS ৩ ডিল SUS Sh 
SL ১ট। ৩৪৯ ০০৪ ৩১১০৪ ০৯ 
“পাঁচ উকিয়া (এক উকিয়া চল্লিশ দিরহাম পরিমাণ, ৫ উকিয়া x ৪০ = ২০০ 
দিরহাম সমান) পরিমাণের কম সম্পদের ওপর যাকাত নেই; পাঁচ ওসাক (এক 
ওসাক ৬০ সা‘-এর সমান, ৫ ওসাক * ৬০- ৩০০ সা+।) এর কম উৎপন্ন 
দ্রব্যের ওপর যাকাত নেই এবং পাঁচটি উটের কমের ওপর যাকাত নেই” ।' 
৪- ব্যবসায়িক পণ্য যা সংরক্ষণের জন্য রাখা হয়েছে; ব্যবসার জন্য নয়, এতে 
যাকাত নেই। যেমন: বিছানাপত্র, ঘর-বাড়ি, কল-কারখানা ও গাড়ি। 
৫- ব্যবহৃত মূল্যবান অলংকার যেমন, পান্না, মণিমুক্তা, নীলকান্তমণি ও অন্যান্য 
গহনাদির কোনো যাকাত নেই। তবে এগুলো যদি ব্যবসার জন্য হয় তবে এতে 
ব্যবসার মালের মতো যাকাত দিতে হবে। 
৬- শুধু সৌন্দর্যের ব্যবহৃত মহিলাদের অলংকারে যাকাত নেই। কিন্তু 
সৌন্দর্যের সাথে যদি প্রয়োজনের সময় কাজে লাগবে বলে গচ্ছিত করে রাখার 
হয় তবে এতে গচ্ছিত সম্পদের মতো যাকাত আসবে । তা সত্বেও অধিক 
তাকওয়া অবন্বলনে নারীর অলংকারে সর্বাবস্থায় যাকাত আদায় করা উত্তম। 
কেননা আয়েশা রাদিয়াল্লাহু “আনহা থেকে বর্ণিত হাদীসে এসেছে, তিনি বলেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 
15101170105 com 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৭৮০৯ |_ 


GEE G5 ৬৪ ৩৬৫ ES SSG 5 fe Bl 4৩4 ১০ 46055 
GS 2G 41556 ০86) :0$ 4) 45 ৫৫৫ তন 685০ LG পভ 
UE ৩2 ৬: 9) 5৩8 এ হও 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার ঘরে আসলেন। 
তখন তিনি আমার হাতে রুপার তৈরি আংটি দেখতে পেলেন। তিনি আমাকে 
জিজ্ঞেস করলেন, এটি কী হে আয়েশা? আমি বললাম, হে আল্লাহর রাসুল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার জন্য আমি নিজেকে সঙ্জিত করতে 
এটি তৈরি করেছি। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি 
এর যাকাত আদায় করো? আমি বললাম, না। অথবা আল্লাহ যা চাইলেন তা 
বললাম ৷ তিনি (রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, তোমার 
জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট” ।! 
যাকাতের নিসাব পূর্ণ হওয়ার শর্তাবলী ও ফরযকৃত নিসাব: ক- সোনা-রুপা ও 
অনুরূপ সম্পদের যাকাত: 
১- সোনার যাকাত: 
সোনার নিসাব হলো বিশ দিনার পূর্ণ হলে (২০ দিনার = ৮৫ গ্রাম) এবং তা 
এক বছর অতিক্রান্ত করলে এতে যাকাত ফরয হবে। আর এর যাকাতের 
পরিমাণ হলো রুব'উল “উশর বা ২.৫%। অর্থাৎ প্রতি বিশ দিনারে অর্ধ দিনার 
করে হিসেব করতে হবে। এর বেশি কম হলে ২.৫% এর আনুপাতিক হারে 
হিসেব করতে হবে। 
২- রুপার যাকাত: 
রুপার যাকাতের শর্ত হলো নিসাব পরিমাণ হওয়া। এর পরিমাণ হলো ৫ আউন্স 
(আওকিয়া) বা (৫৯৫ গ্রাম)। আবার এক আউস- ৪০ দিরহাম। সুতরাং 
৪০*৫-২০০ দিরহাম। এ সম্পদ পূর্ণ একবছর অতিক্রান্ত হতে হবে। এতে 


' আবু দাউদ, হাদীস নং ১৫৬৫। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
15101117100) *০০৮ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


যাকাতের পরিমাণ হলো ২.৫%। অতএব, প্রতি ২০০ দিরহামে ৫ দিরহাম 
যাকাত দিতে হবে । এর বেশি হলে একই নিময়ে হিসেব করতে হবে। 

৩- সোনা-রুপার মিশ্রণ: 

কেউ নিসাবের কম পরিমাণ সোনা ও নিসাবের কম পরিমাণ রুপার মালিক 
হলে সোনা-রুপা উভয়টি একত্রিত করবে। এতে যদি নিসাব পূর্ণ হয় তবে 
তাতে সোনার হিসেবে সোনার ও রুপার হিসেবে রুপার অংশের যাকাত দিবে। 
তাছাড়া যে কোনো একটির হিসেবে যাকাত দিলেও যথেষ্ট হবে। যেমন কারো 
ওপর এক দিনার ফরয হলে দশ দিরহাম দিয়ে বা দশ দিরহাম ফরয হলে এক 
দিনার দিয়ে যাকাত আদায় করলেও জায়েয হবে। 

৪- কাগজের নোটের যাকাত: 

কারো কাছে সোনা বা রুপার নিসাবের পরিমাণ কাগজের নোটের অর্থ থাকলে 
এবং তা একবছর অতিবাহিত হলে তাতে ২.৫% হিসেবে যাকাত ফরয হবে। 
৫- ব্যবসায়িক সম্পদ: 

কারো কাছে সোনা বা রুপার নিসাবের পরিমাণ ব্যবসায়িক সম্পদ থাকলে এবং 
তা একবছর অতিবাহিত হলে বছর শেষে তাতে ২.৫% হিসেবে যাকাত ফরয 
হবে। ব্যবসায়ী সোনা বা রুপা যে কোনো একটির হিসেব করে যাকাতের 
পরিমাণ নির্ধারণ করতে পারবে। 

৬- খণের সম্পদের যাকাত; 

যাকাতদাতার খণের অর্থ যদি অন্যের কাছে থাকে এবং সে যখন ইচ্ছা তা 
আদায় করতে সক্ষম হয় তবে উক্ত সম্পদ তার নগদ অর্থ বা ব্যবসায়িক 
সম্পদের সাথে মিলিয়ে যাকাত আদায় করবে; যদি তাতে একবছর পূর্ণ হয়। 
আর যদি যাকাতদাতার কাছে খণের অর্থ ব্যতীত অন্য সম্পদ না থাকে এবং 
খণের সম্পদ নিসাব পরিমাণ হয়, আর উক্ত অর্থ যে কোনো সময় আদায় 
করতে সক্ষম হয় তবে তা থেকে যাকাত দিয়ে দিবে । অন্যদিকে যাকাতদাতার 
খণের অর্থ নিঃস্ব-দরিদ্র বা খণ অস্বীকারকারীর কাছে থাকে, সহজে উক্ত অর্থ 


15101170156 com 


___ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা মের র মূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা mW১৮০০ ||_ 


আদায় করতে সক্ষম না হয় তবে যখন উক্ত অর্থ আদায় করতে সক্ষম হবে 
তখন শুধু সে বছরের যাকাত আদায় করবে । বিগত বছরের যাকাত আদায় 
করতে হবে না। যদিও অনেক বছর অতিবাহিত হয়। 
৭- গুপ্তধনের যাকাত: 
রিকায শব্দটির অর্থ গুপ্তধন, লুকায়িত সম্পদ । আল্লাহ তা'আলা বলেছেন, 
AAO NE HES 9551 56০2৪ 0535 ৩28 এম) 
“আর তাদের পূর্বে বহু প্রজন্মকে আমি ধ্বংস করেছি! তুমি কি তাদের কাউকে 
দেখতে পাও, কিংবা শুনতে পাও তাদের কোনো ক্ষীণ আওয়াজ?” [সূরা 
মারইয়াম, আয়াত: ৯৮] 
অর্থাৎ গোপন আওয়াজ। এখানে গুপ্তধন বলতে জাহেলী যুগে জমিনের নিচে 
পুঁতে রাখা ধন সম্পদ। কেউ তার জমিনে বা ঘরে এ সম্পদ পেলে গরিব, 
মিসকীন ও কল্যাণকর কাজে এক পঞ্চমাংশ (২০%) হারে যাকাত আদায় 
করতে হবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
1০136) 39০৩৯ ১৯০৭০ ০৩ ১9 ০৩ একশ 
“চতুস্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কূপ (খননে শ্রমিকের মৃত্যুতে মালিক) 
দায়মুক্ত, খনি (খননে কেউ মারা গেলে মালিক) দায়মুক্ত। রিকাযে (গুপ্তধনে) 
এক-পঞ্চমাংশ (২০% হারে) ফরয”।! 
৮- খনিজ সম্পদের যাকাত: 
খনিজ সম্পদটি যদি সোনা বা রুপা হয় এবং নিসাব পরিমাণ হয় তবে তা 
উত্তোলনের সময়ই সোনা রুপার যাকাতের পরিমাণ অনুযায়ী (২.৫%) যাকাত 
আদায় করবে। এতে একবছর অতিবাহিত হওয়া শর্ত নয়; বরং ফসলের 
যাকাতের ন্যায় যখনই উত্তোলন করা হবে তখনই যাকাত দিবে। এতে কি 
২.৫% নাকি ২০% হারে যাকাত আদায় করবে সে ব্যাপারে আলেমদের 


সহীহ বুখারী, হাদীস নং ১৪৯৯। সহীহ মুসলিম, হাদীস নং ১৭১০। 
IslamHouse *০০ 


___ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৮১৯ |_ 


মতানৈক্য রয়েছে । কেউ কেউ এতে গুপ্তধনের ন্যায় ২০% হারে যাকাত আদায় 
করার মত দিয়েছেন। আর যারা ২.৫% হারে যাকাত আদায় করার মত 
দিয়েছেন তারা সোনা রুপার যাকাত ফরয হওয়ার হাদীসের সাধারণ অর্থের 
দিকে কিয়াস করে ২.৫% হারে যাকাত আদায় করার মত ব্যক্ত করেছেন। এটি 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্মোক্ত বাণী থেকে নেওয়া হয়েছে, 
15০০ 9০০ 39১ ৩ IY 
“পাঁচ উকিয়া (এক উকিয়া চল্লিশ দিরহাম পরিমাণ, ৫ উকিয়া x ৪০-২০০ 
দিরহাম সমান) পরিমাণের কম সম্পদের ওপর যাকাত নেই”।! 
এ হাদীসে খনিজ ও অনান্য সব সম্পদকে শামিল করেছে। তবে বিষয়টিতে 
প্রশস্তি রয়েছে। (অর্থাৎ যে কোনো মতই গ্রহণ করার সুযোগ রয়েছে) 
আর খনিজ সম্পদটি যদি সোনা রুপা না হয়ে অন্য কিছু হয়, যেমন: লোহা, 
পিতল, তেল, জ্বালানি বা অন্য কিছু ততে তাতে ২.৫% হারে যাকাত দেওয়া 
মুস্তাহাব। কেননা এ ব্যাপারে হাদীসে সরাসরি কোনো বর্ণনা পাওয়া যায় না। 
আর এগুলো সোনা বা রুপাও নয় যে এর ওপর যাকাত ফরয বলা যাবে। 
৯- মালে মুসতাফাদ বা অতিরিক্ত আয়ের যাকাত: 
ব্যবসা থেকে অর্জিত লভ্যাংশ বা পশুর প্রজন্ম থেকে আগত বাচ্চা মূলধনের 
সাথে একত্রিত করে যাকাত আদায় করতে হবে এবং বছর অতিক্রান্ত হওয়ার 
অপেক্ষা করতে হবে না। সুতরাং যার কাছে ব্যবসায়ী সম্পদ বা জন্ত নিসাব 
পরিমাণ থাকবে, তারপর বছরের মাঝে ব্যবসায় বর্ধিত হয়ে আরও সম্পদ যোগ 
হবে বা জন্তুর বাচ্চা হয়ে বৃদ্ধি পাবে, তখন তার উপর কর্তব্য হবে যখন 
মূলধনের যাকাত দিবে তখন অতিরিক্ত অর্জিত সম্পদ মূলধনের সাথে মিলিয়ে 
যাকাত দেওয়া । (অর্থাৎ অর্জিত প্রত্যেক সম্পদের জন্য আলাদা বছর পুরো করা 
লাগবে না) 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 
15101170105 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ভ ০ | | 


আর যদি মালে মুসতাফাদ বা অতিরিক্ত লাভের সম্পদ একজাতীয় না হয়, 
অর্থাৎ ব্যবসায়ের লভ্যাংশ বা উৎপাদিত পশুর বাচ্চা থেকে না হয়ে অন্য কোনো 
কিছু হয় তাহলে সে প্রত্যেক সম্পদের জন্য আলাদা নিসাব পূর্ণ হওয়ার পর 
পূর্ণ বছর অতিক্রান্ত হলে তাতে যাকাত দিবে । যেমন, হিবা বা মিরাস ইত্যাদি 
সূত্রে প্রাপ্ত সম্পদে বছর অতিক্রান্ত হওয়ার আগে যাকাত দিতে হবে না। 
খ- গবাদিপশুর যাকাত: 
১- উটের যাকাত: 
উটের ওপর যাকাত ফরয হওয়ার জন্য শর্ত হচ্ছে: 
* নিসাব পূর্ণ হলে এতে যাকাত ফরয হবে। আর উটের নিসাব হলো 
কমপক্ষে ৫টি বা ততোধিক উট হতে হবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

1855551335১ 55512 28 
“পাঁচটি উটের কমের ওপর যাকাত নেই” ।£ 
* তাছাড়া এ ৫টি উটে একবছর অতিক্রান্ত হতে হবে এবং 
* তা সায়েমা বা প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে। 
উটের যাকাতের পরিমাণ: 
৫-৯ টি উটের জন্য পূর্ণ একবছর হয়েছে এমন ১ টি ছাগল বা মেষ যাকাত 
দিতে হবে। 
১০-১৪ টি উটের জন্য ২টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে। 
১৫-১৯ টি উটের জন্য ৩টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে। 
২০-২৪ টি উটের জন্য ৪টি ছাগল বা মেষ যাকাত দিতে হবে। 


1 হাদীসে উল্লিখিত ১5 শব্দটি তিন থেকে দশটি উটের জন্য ব্যবহৃত হয়। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১৮৩০ IB 


২৫-৩৫ টি উটের জন্য একটি বিনতে মাখাদ্ব উট বা এক বছর বয়সী ১টি স্ত্রী 
উট যাকাত দিতে হবে। যদি তা না পাওয়া যায় তবে একটি ইবন লাবুন 
দিলেও যথেষ্ট হবে, আর তা হচ্ছে যে পুরুষ উট দু’বছর পূর্ণ করে তৃতীয় 
বছরে পদার্পন করেছে। 

৩৬-৪৫ টি উটের জন্য বিনতে লাবূন বা দু’বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত 
দিতে হবে। 

৪৬-৬০টি উটের জন্য হিক্কাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে 
হবে। 

৬১-৭৫ টি উটের জন্য জায'আহ বা চার বছর বয়সী ১টি স্ত্রী উট যাকাত দিতে 
হবে। 

৭৬-৯০ টি উটের জন্য দু'টি বিনতে লাবুন বা দু'বছর বয়সী ২টি স্ত্রী উট 
যাকাত দিতে হবে। 

৯১-১২০ টি উটের জন্য দু'টি হিক্কাহ বা তিন বছর বয়সী ২টি স্ত্রী উট যাকাত 
দিতে হবে। 

১২০ এর পরে প্রতি ৪০টি উটে এক বিনতে লাবুন বা এক বছর বয়সী ১টি স্ত্রী 
উট, আর প্রতি ৫০ টি উটে এক হিক্কাহ বা তিন বছর বয়সী ১টি স্ত্রী উট 
যাকাত দিতে হবে। 

ফায়েদা: কারো ওপর নির্দিষ্ট বয়সের উট ওয়াজিব হলে তার কাছে সে বয়সের 
উট না থাকলে ছোট বা বড় যাই থাকুক সেটাই যাকাত হিসেবে আদায় করবে, 
তবে অতিরিক্ত বিশ দিরহাম বা দু'টি মেষ ত্রুটির সম্পূরক হিসেবে দিতে হবে। 
তবে এক বছর বয়সী স্ত্রী উটের (বিনত মাখাদ্) পরিবর্তে একটি দু বছর বয়সী 
পুরুষ উট (ইবন লাবুন) দিলে কোনো কিছু অতিরিক্ত দান করতে হবে না। 
২- গরুর যাকাত: 

উটের যাকাতের ন্যায় গরুতেও যাকাত দিতে হবে, তবে শর্ত হচ্ছে: 

* যাকাতের নিসাব পূর্ণ হতে হবে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা x5 ৮৪:3 IH 


* একবছর অতিক্রান্ত হতে হবে এবং 

* তা সায়েমা বা প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে। 

গরুর সর্বনিম্ন নিসাব হলো ৩০ টি । 

- ৩০ থেকে ৩৯ টি গরুর জন্য ‘ইজল তাবী‘ বা এক বছর বয়সী ১টি গরু 
যাকাত দিতে হবে। 

- ৪০-৫৯ টি গরুর জন্য মুসিন্না বা দু’ বছর বয়সী ১টি গরু যাকাত দিতে 
হবে। 

৬০-৬৯ টি গরুর জন্য দুটি তাবী* বা একবছর বয়সী ২টি গরু যাকাত দিতে 
হবে। 

- ৭০-৭৯ টি গরুর জন্য একটি তাবী বা একবছর বয়সী ১টি ও একটি মুসিন্না 
বা দু'বছর বয়সী ১টি গরু যাকাত দিতে হবে। 

- এভাবে প্রতি ৪০ টি গরুর জন্য একটি দু’ বছর বয়সী ১টি গরু ও প্রতি ৩০ 
টির জন্য একবসর বয়সী ১টি গরু যাকাত দিতে হবে। 

- ৮০টির জন্য দু’ বছর বয়সী ২টি গরু যাকাত দিতে হবে। 

- ৯০টির জন্য একবছর বয়সী ৩টি গরু যাকাত দিতে হবে। 

- ১০০টি গরুর জন্য দু’ বছর বয়সী ১টি গরু ও একবছর বয়সী ২টি গরু 
যাকাত দিতে হবে। 

গরুর যাকাতের ব্যাপারে মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু “আনহু বর্ণিত হাদীসে 

এসেছে, 

(27৬8 ৩5 El 95 SET SA ald ls পভ ই Lo lds ও 

a FL ৩৪১৩ EF ৬2 Et 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়েমেনে পাঠালেন। তিনি 
আমাকে নির্দেশ দিলেন, প্রতি ত্রিশ গরুতে এক বছর বয়সী একটি গরু ও 


IslamHouse com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৮৫০ |_ 


প্রতি চল্লিশ গরুতে দু'বছর বয়সী একটি গরু যাকাত হিসেবে যেন আমি 
নেই” ।' 


! ইবন মাজাহ, হাদীস নং ১৮০৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ, 
হাদীস নং ১৫৭৬। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা | 


প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী পশুতে যাকাতের পরিমাণ: 
ছাগল উট গরু 





































































































থেকে | পর্যন্ত | যাকাত থেকে | পর্যন্ত | যাকাত থেকে | পর্যন্ত | যাকাত 
80 ১২০ | ১টি ছাগল | ৫ ৯ ১টি ছাগল | ৩০ ৩৯ ১টি তাবী'/ 
তাবী'আহ 
১২১ | ২০০ | ২টি ছাগল | ১০ ১৪ ২টি ছাগল | ৪০ ৫৯ | মুসিন্নাহ 
২০১ ৩টি ছাগল | ১৫ ১৯ ৩টি ছাগল | ৬০ ২টি তাবী' 
এরপরে প্রতি ১০০টির জন্য ১টি | ২০ ২৪ ৪ টি ছাগল | এরপরে প্রতি ৩০টি গরুতে ১টি 
ছাগল। তাবী* এবং প্রতি ৪০টি গরুতে ১টি 
মুসিন্নাহ যাকাত দিতে হবে। 
২৫ ৩৫ ১টি বিনতে | * তাবী‘ বা তাবী'আহ: ১ বছর 
মাখায বয়সী গরু। 
* যাকাতে বৃদ্ধ, ক্ৰটিযুক্ত ও | ৩৬ ৪৫ ১টি বিনতে | * মুসিন্নাহ: ২ বছর বয়সী গরু। 
নিকৃষ্ট পশু গ্রহণ করা হবে না। লাবুন 
* আবার যাকাতের ক্ষেত্রে | ৪৬ ৬০ ১টি হিক্কাহ 
সর্বোৎকৃষ্ট মালও নেওয়া হবে না। | ৬১ ৭৫ ১টি জিষ'আ 
৭৬ ৯০ ২টি বিনতে | * হিক্কাহ: ৩ বছর বয়সী উটকে 
লাবুন হিকাহ বলে। এটি তখন 
৯১ ১২০ ২টি হিক্কাহ | আরোহণের উপযোগী বলে একে 
* বিনতে মাখায: এক বছর | ১২১ ৩টি বিনতে | হিক্কাহ বলে। 
বয়সী স্ত্রী উট। একে বিনতে লাবুন * জিয'আহ: ৪ বছর বয়সী উটকে 
মাখায বলার কারণ এর মা তখন জিয'আহ বলে। 
গর্ভবতী হয়। এরপরে প্রতি ৪০টি উটে ১টি বিনতে 
* বিনতে লাবৃন; ২ বছর বয়সী | লাবুন এবং ৫০টি উটে ১টি হিক্কাহ 
স্ত্রী উট। একে লাবুন বলা হয় | যাকাত দিতে হবে। 





যেহেতু এর মা তখন দুগ্ধবতী 
হয়ে যায়। 

















15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০১৮৭ ০ |B 


৩- মেষপালের যাকাত: 

ছাগল ও মেষের যাকাত দিতে হবে । তবে শর্ত হচ্ছে: 

* যাকাতের নিসাব পূর্ণ হতে হবে, 

* একবছর অতিক্রান্ত হতে হবে এবং 

* তা সায়েমা বা প্রাকৃতিক চারণভূমি থেকে খাদ্য আহরণকারী হতে হবে। 

ছাগলের সর্বনিম্ন নিসাব হলো ৪০টি । 

- ৪০-১২০ টি মেষের জন্য ১টি মেষ। 

- ১২১-২০০ টি মেষের জন্য ২টি মেষ। 

- ২০১-৩০০ টি মেষের জন্য ৩টি মেষ। 

- ৩০০ এর অতিরিক্ত হলে প্রতি একশতে ১টি করে মেষ দিতে হবে। 

মেষের যাকাতের পরিমাণ সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত 

হাদীসে এসেছে, 

BE x এ ULES E55 BY BL ও ig 1878 (৮9 % ও 511 89 

ক BL ৩8525 2৫৩৬০১৩৩০10 25 HL ৬১৪ Js LIE 435 
13955) তি ৬ ৪৩৪ SE 

“ভেড়া বকরীর যাকাত হলো: চল্লিশ থেকে একশত বিশ পর্যন্ত বকরীর জন্য 

একটি বকরী; এর বেশি হলে দু'শত পর্যন্ত দু'টি বকরী; এর বেশি হলে 

তিনশত পর্যন্ত বকরীর জন্য তিনটি বকরী; তিনশতর বেশি হলে প্রতি একশত 

বকরীর জন্য একটি করে বকরী যাকাত আদায় করতে হবে। তারপর বকরীর 

পরিমাণ আবার একশত পর্যন্ত না পৌঁছালে (পুনরায়) কোনো যাকাত দিতে হবে 

না”।' 


' তিরমিযী, হাদীস নং ৬২১। ইমাম তিরমিযী রহ. বলেন, ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত 
হাদীসটি হাসান । আবু দাউদ, হাদীস নং ১৫৬৭ ৷ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


IslamHouse com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯১৮৮০ |_ 


খাদ্যশস্য ও ফলের যাকাত: 


খাদ্যশস্যে যখন দানা পরিপক্ক হয় এবং খোসাযুক্ত হয় তখন এতে যাকাত ফরয 
হয়। আর ফলমূল যখন পরিপক্ক হয়ে খাওয়ার উপযোগী হয় তখন এতে 
যাকাত ফরয হয়। প্রত্যেক ফল খাওয়ার উপযোগী হওয়া সবার কাছেই 
পরিচিত। যেমন, খেজুর লালচে বা হলুদ বর্ণের হলে, আঙ্গুর মিষ্টি হলে তা 
খাওয়ার উপযোগী । 
খাদ্যশস্য ও ফলের যাকাতের দলীল হলো আল্লাহর বাণী, 

Do ০০3] {O ৯১৬০০ 2 dS 15) 
“এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও”। [সূরা আল-আন‘আম, আয়াত: 
১৪১] 
খাদ্যশস্য ও ফলের যাকাতের পরিমাণ হলো পাঁচ ওসাক। আর এক ওসাক = 
৬০ সা'। আর ১ সা‘ = ৪ মুদ্দ। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

dis 35০০৪ 595 0 Sh 

“পাঁচ ওসাক (এক ওসাক ৬০ সা‘-এর সমান, ৫ ওসাক ¥ ৬০- ৩০০ সা"।) 
এর কম উৎপন্ন দ্রব্যের ওপর যাকাত নেই”।! 
সেটা অনুসারে ফল, কিসমিস, গম, চাল ও যবের নিসাবের পরিমাণ হবে, এক 
ওসাক ৬০ সা‘-এর সমান, ৫ ওসাক * ৬০- ৩০০ সাঃ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সা" অনুযায়ী। আর এক সা" হচ্ছে, কোনো সাধারণ 
লোকের দু’ হাতের একত্রিত চার মুষ্টির পরিমাণ; যখন তার দু'হাত পূর্ণ 
থাকবে। 
তবে খাদ্যশস্য ও ফলমুলে যাকাতের পরিমাণ ফরয হওয়ার কিছু শর্ত আছে। 
তা হলো, যদি বিনা খরচে প্রাকৃতিক বৃষ্টির পানিতে বা ঝর্ণার পানিতে খাদ্যশস্য 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৪০৫; সহীহ মুসলিম, হাদীস নং ৯৭৯। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১১৮৯ ]]. 


ও ফলমূল উৎপাদিত হয় তবে তাতে “উশর বা এক দশমাংশ (১০%) অর্থাৎ 

প্রতি পাঁচ ওসাকে অর্ধ ওসাক যাকাত ফরয হবে। শ্রম নির্ভর সেচ, যেমন কূপ 

ইত্যাদি থেকে পানি এনে সেচ দেওয়া সাপেক্ষে যে ফসল উৎপন্ন হয় তাতে 

যাকাতের পরিমাণ হলো (৫%)। এর বেশি বা কম হলে উপরোক্ত হারে হিসেব 

করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
UE ১০ pal ৩9 ০৯ 3০০ SE 2 ৬৯৪] AN ৩৫০৪) 

“যা আকাশ হতে বৃষ্টির পানি অথবা বর্ণার পানি দ্বারা উৎপন্ন অথবা যা সেচ 

ব্যতীতই গাছ তার শিরার মাধ্যমে পানি আহরণ করে উৎপন্ন করে, তাতে 

“উশর তথা ১০% এবং যা নিজেদের শ্রম ব্যয় করে সেচ দেওয়া হয়েছে তাতে 

'নিসফ উশর' তথা ৫% যাকাত দিতে হবে”।'যাকাতের খাতসমূহ: 

যাকাতের খাত হলো আটটি । তা হলো: 

১ - ফকীর। 

২ - মিসকীন। 

৩ - যাকাতে নিয়োজিত কর্মচারী। 

৪ - দীনের জন্য যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য। 

৫ - গোলাম আযাদ । 

৬ - খণগ্রস্ত ব্যক্তি। 

৭ - আল্লাহ রাস্তায় দান। 

৮ - মুসাফির। 

এসব খাত সম্পর্কে আল্লাহ তা'আলা বলেছেন, 

এ 9 B55 AL ৪৩ ওএসডি SLI LD ESL এ) 

[৮.১] OSS 245 HE এন ও 85০৪ উড এম ৯০3৩ আগা) 


সহীহ বুখারী, হাদীস নং ১৪৮৩। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5550: | 


“নিশ্চয় সদকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে নিয়োজিত 
কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য; (তা 
বন্টন করা যায়) দাস ‘আযাদ করার ক্ষেত্রে, খণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় 
এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ 
মহাজ্ঞানী, প্রজ্ঞাময়”। [সূরা আত-তাওবাহ, আয়াত: ৬০] 

যাকাতের এসব প্রকার নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো : 

১- ফকীর: ফকীর হলো যার নিজের ও পরিবারের অবশ্য প্রয়োজনীয় 
আসবাবপত্রের অভাব রয়েছে, যেমন খাদ্য, পানীয়, কাপড় ও বাসস্থানের অভাব 
থাকা। অর্থাৎ তার কাছে এসব জিনিস একেবারেই নেই বা সামান্য কিছু 
থাকলেও তা প্রয়োজনের অর্ধেকের কম। 

২- মিসকীন: মিসকীন কখনো কখনো ফকীরের চেয়ে স্বল্প অভাবে থাকে অথবা 
বেশি, কিন্তু বিধানের দিক থেকে উভয়ের বিধান একই। সর্বাবস্থায় বলা যায় 
যে, মিসকীনের অভাব রয়েছে। যেমন এক ব্যক্তির কাছে একশ টাকা আছে, 
কিন্তু তার প্রয়োজন দু’শ টাকার, এমতাবস্থায় তার ও তার পরিবারের প্রয়োজন 
পূরণ হতে বাকি যা টাকা লাগে তা যাকাত থেকে দেওয়া হবে। 

৩- যাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী: যারা কর্তৃপক্ষের নির্দেশে যাকাত জমা 
করেন, যাকাতের সম্পদ পাহারা দেন, অভাবগ্রস্তদের মাঝে বন্টন করেন, এ 
সম্পদ এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করেন ইত্যাদি যাকাতের কাজে 
নিয়োজিত ব্যক্তি যাদেরকে বাইতুল মাল থেকে বেতন নির্ধারণ করে দেওয়া হয় 
নি। তারা ধনী হলেও যাকাতের সম্পদ থেকে বেতন নিতে পারবেন। 

৪ -দীনের প্রতি যাদের অন্তর আকৃষ্ট করা উদ্দেশ্য: নিজগোত্রে সম্মান ও 
আনুগত্যের পাত্র এমন নেতৃবর্গ যাদেরকে অর্থদান করলে ইসলাম গ্রহণ করার 
অথবা মুসলিমদেরকে নির্যাতন করা থেকে বিরত থাকার অথবা তাদের ঈমানে 
মজবুতি সৃষ্টি হওয়ার অথবা মুসলিমদের কোনো শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর 
আশা করা যায়। যে পরিমাণ সম্পদ দিলে এদের অন্তর আকৃষ্ট হবে বলে আশা 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


করা যায়, যাকাতের সম্পদ থেকে এদেরকে সে পরিমাণ সম্পদ দেওয়া হবে ।€ 
- গোলাম আযাদ: এ খাতের উদ্দেশ্য এমন মুসলিম যিনি দাস হয়ে রয়েছেন। 
এমতাবস্থায় তাকে যাকাতের সম্পদ দ্বারা ক্রয় করে স্বাধীন করে দেওয়া হবে। 
অথবা যদি কোনো “মুকাতাব' (যে দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য টাকা 
দেওয়ার ব্যাপারে মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে এমন) মুসলিম দাস হিসেবে 
থাকে, তাকে তার দাসত্ব থেকে মুক্ত করার জন্য বাকী কিস্তির অর্থ প্রদান 
করার জন্য যাকাতের টাকা থেকে দেওয়া যেতে পারে। 

ফায়েদা: মুসলিম ও কাফিরের মধ্যকার যুদ্ধে যারা যুদ্ধবন্দি তাদেরকেই দাস 
বলে কিন্তু বর্তমানে প্রচলিত ভুল ধারণা যে, কালো বর্ণের মানুষকে দাস বলা 
ইসলাম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে। ইসলাম মানবজাতিকে স্বাধীন করতে 
অত্যন্ত তৎপর ৷ মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে আবদ্ধ করাই 
ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য । এজন্যই ইসলাম নানাভাবে তা বাস্তবায়ণ করার 
ব্যাপারে চেষ্টা চালায়, সে জন্যই দাসমুক্তিকে যাকাতের খাত নির্ধারণ করেছে, 
অনুরূপভাবে কাফফারা দেওয়ার জন্যও দাসমুক্তির বিধান দিয়েছে। তাছাড়াও 
স্বাধীন করার জন্য অনেক বেশি তাগিদ দিয়েছে। 

৬ - খণগ্রস্ত ব্যক্তি: ঝণগ্রস্ত ব্যক্তি বলতে বুঝায় যার জিম্মায় আল্লাহর 
নাফরমানী কাজ ব্যতীত অন্যভাবে নিজের জায়েয কাজে বা অন্য মানুষের মধ্যে 
সমঝোতা করতে গিয়ে খণগ্রস্ত হয়েছে। সুতরাং তাকে তার খণগ্রস্ততা থেকে 
মুক্ত করার জন্য যাকাতের সম্পদ দেওয়া যাবে। 

৭ - আল্লাহ রাস্তায় দান: (আল্লাহর রাস্তা) বলতে বুঝায় এমন পথ যা আল্লাহ্‌র 
সন্তুষ্টির দিকে ধাবিত করে । অধিকাংশ আলেমরে নিকট এর দ্বারা আল্লাহর 
রাস্তায় জিহাদকারী লোকদের বুঝানো হয়েছে। সুতরাং জিহাদে নিয়োজিত 
মুজাহিদ রাষ্ট্রের পক্ষ থেকে যাদের বেতন নির্ধারিত নেই তারা ধনী হোক বা 
গরিব হোক তাদেরকে বেতন হিসেবে যাকাতের অর্থ দেওয়া যাবে। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত বাখা_ _ (৮১৯২০): 


৮ - মুসাফির: সফর অবস্থায় যে নিঃস্ব ও অর্থশূন্য হয়ে পড়েছে। এরূপ 
ব্যক্তিকে নিজ দেশে পৌঁছে দেওয়ার জন্য যাকাত থেকে যথেষ্ট পরিমাণ টাকা 
দেওয়া হবে, স্বদেশে সে ধনী হলেও । তবে শর্ত হলো কেউ যদি তাকে ধার 
হিসেবে টাকা না দেয়। যদি কেউ ধার হিসেবে টাকা দেয় তবে তার ওপর 
কর্তব্য হবে সে ধার গ্রহণ করা। 
কিছু সতর্কীকরণ: 
১- যাকাতের সম্পদ যেখানে আহরণ করা হবে সে স্থান থেকে অন্য স্থানের 
দূরত্ব যদি সফরে যে দূরত্বে কসর করতে হয় ততটুক দূরত্ব হয় বা তার বেশি 
হয় তবে তা স্থানান্তর করা জায়েয নয়; বরং যেখান থেকে যাকাত উত্তোলন 
করা হবে সে এলাকার লোকদের মধ্যেই উক্ত যাকাত বন্টন করা হবে। কেননা 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু 
“আনহুকে ইয়ামেনে প্রেরণ করার সময় এ অসিয়ত করেছেন: 
356 ৮৪৩8 ৩9 SH Bic ৪৩ BHD ৪44 919৬2 OH 
sl 
“যদি তারা তা মেনে নেয়, তাহলে তাদের জানিয়ে দেবে যে, আল্লাহ তাদের 
ওপর যাকাত ফরয করেছেন। তাদের ধনীদের থেকে তা আদায় করা হবে 
এবং তাদের দরিদ্রদের মাঝে তা বণ্টন করা হবে”।! 
তবে ফিকহবিদগণ যাকাত উত্তোলনকারী এলাকার মানুষ অভাবমুক্ত হলে বা 
দুর্ভিক্ষ বা মুজাহিদদের সাহায্যার্থে বা বিশেষ প্রয়োজনে এক স্থানের যাকাত 
অন্য স্থানের হকদারদের মধ্যে স্থানান্তর করা জায়েয বলেছেন। 
২- যাকাত প্রদানের সময় উল্লিখিত আট খাতের সবগ্তলোকেই শামিল করতে 
হবে তেমন কোনো কথা নেই। তবে যদি সম্পদের পরিমাণ বেশি হয় তবে 
সকল খাতে বণ্টন করা উত্তম। আর যদি সম্পদ কম হয় তবে আট খাতের 


! সহীহ বুখারী, হাদীস নং ১৪৫৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৯। 
IslamHouse *০০ 


যেকোনো একটিতে প্রদান করলেই যাকাত আদায় হয়ে যাবে । যদিও যাকাত 
প্রদানের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ ও অধিক অভাবী ব্যক্তিকে অগ্রাধিকার 
দেওয়ার বিষয়টির খেয়ালা রাখা জরুরী । 
৩- আহলে বাইত তথা নবী পরিবারের উচ্চ সম্মানের কারণে তাদেরকে 
যাকাতের অর্থ প্রদান করা জায়েয নয়। আহলে বাইত হলো: বনী হাশিম, তারা 
হলেন: আলী, ‘আকীল, জা“ফর, আব্বাস ও হারিস রাদিয়াল্লাহু ‘আনহুম এর 
পরিবারবর্গ। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(5301609৫8৩1 52৬ IN 32 55০20 ৩) 
“এ যাকাত হলো মানুষের ময়লা-আবর্জনা, অতএব তা মুহাম্মাদ ও মুহাম্মাদ 
পরিবারের জন্য হালাল নয়”।! 
তবে কিছু আলেম বলেছেন, নবী পরিবারের অভাব চরম পর্যায়ে পৌঁছলে এবং 
তাদেরকে তাদের নির্ধারিত খাতের অর্থ প্রদান করা না হলে তাদেরকে 
যাকাতের অর্থ প্রদান করা জায়েয হবে। 
৪- মুসলিম ব্যক্তির ওপর যাদের ব্যয়ভার বহন করা কর্তব্য, যেমন পিতা-মাতা, 
দাদা-দাদী, (এবং এর উর্ধবর্তী ব্যক্তিরা) সন্তান, নাতি-নাতনি (এবং এর 
নিম্নগামী ব্যক্তিরা) এদেরকে যাকাত দেওয়া বৈধ নয়। এভাবে নিজের স্ত্রীকেও 
যাকাত দেওয়া জায়েয নয়। তবে স্ত্রী তার যাকাতের অর্থ স্বামীকে দিতে 
পারবেন। কারণ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, আব্দুল্লাহ ইবন মাস'উদের স্ত্রী রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, 
(65 ৭ ৩৫০ SSE A BE ৬০৪ 5 265১ HA এন ৩৫ এ 59 
Sot se dhl 45 EMI ole 3 ৩৪৫ ১০৬ Bs 


০০৭৮ উর 28:28 ধু উল ০৮ ০ 
(GE 2 ৩৯০০৪ ৬০ GILG; ৬৩০ ৯০০ ৬৪ 


* সহীহ মুসলিম, হাদীস নং ১০৭২। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 955৪০ | 


“হে আল্লাহর নবী! সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আপনি সদকা করার 
নির্দেশ দিয়েছেন। আমার অলংকার আছে। আমি তা সাদকা করব ইচ্ছা 
করেছি। ইবন মাস’উদ রাদিয়াল্লাহু “আনহু মনে করেন, আমার এ সাদকায় তাঁর 
এবং তাঁ সন্তানদেরই হক বেশি। তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, ইবন মাসউদ ঠিক বলেছে। তোমার স্বামী ও সন্তানই তোমার এ 
সাদকায় অধিক হকদার”।! যদিও এটি নফল সাদকার সাথে সংশ্লিষ্ট। 
৫- কাফির, মুরতাদ, ফাসিক যেমন সালাত অনাদায়কারী ও ইসলামী 
শরি'আতের উপহাসকারীকে যাকাতের অর্থ দেওয়া যাবে না। কেননা রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

5 31০৪ os SS 
“ধনীদের থেকে যাকাত আদায় করা হবে এবং তাদের দরিদ্রদের মাঝে বণ্টন 
করা হবে”।£ 
এখানে মুসলিম ধনী ও মুসলিম গরিব মিসকীনের কথা বলা হয়েছে, অন্যদের 
নয়। তবে ইসলামের প্রতি আগ্রহী করতে তাদেরকে যাকাত দেওয়ার বিষয়টি 
তা থেকে ভিনন। 
এমনিভাবে ধনী ও উপার্জনক্ষম ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে না। কেননা 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
“ধনী ও উপার্জনে সক্ষম ব্যক্তির জন্য যাকাতে কোনো হিস্যা নেই”।; 
৬- যাকাত হলো ইবাদত। সুতরাং যাকাত আদায় সহীহ হওয়ার শর্ত হলো 
নিয়ত করা। যাকাত আদায়কারী একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সাওয়াবের 


* সহীহ বুখারী, হাদীস নং ১৪৬২। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৪৫৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৯। 

+ আবু দাউদ, হাদীস নং ১৬৩৩। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। সুনান নাসায়ী, 
হাদীস নং ২৫৯৮। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা উল্কা | 


প্রত্যাশায় তা আদায় করা। মনে মনে দৃঢ় সংকল্প করা যে, সে তার ওপর 


ফরযকৃত যাকাত আদায় করছে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 


(০৩ ৫০৭ 5 
“প্রত্যেক কাজ নিয়াতের ওপর নির্ভরশীল”।! 


! সহীহ বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 
15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৮১১৯৬ | 


যাকাতুল ফিতর 

রমযান মাসের সাওম ভঙ্গ করার পর ঈদুল ফিতরের কারণে যে যে যাকাত 
আদায় করা হয় তাকে যাকাতুল ফিতর বলে। 
যাকাতুল ফিতরের হুকুম: 
প্রত্যেক ছোট-বড়, নারী-পুরুষ, স্বাধীন ও দাস-দাসী মুসলিমের ওপর যাকাতুল 
ফিতর ওয়াজিব । ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
FB i ৬০৪৩৩ হও bs BS LANE, 5 গত এন 4০44 4৮5 ০০ 

| Miele sO pet SG EU 4515 22 
“প্রত্যেক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের 
ওপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর হিসেবে খেজুর 
হোক অথবা যব হোক এক সা‘ পরিমাণ আদায় করা ফরয করেছেন”।' 
যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার হিকমত: 
ইসলাম অনেক হিকমতের কারণে যাকাতুল ফিতর মানুষের ওপর ওয়াজিব 
করেছে। সেগুলো হলো: 
১- এ সাদাকার মাধ্যমে সাওম পালনকারীর অশ্লীল কথাবার্তা ও ভুলক্রটি থেকে 
পবিত্র করা হয়। 
২- দরিদ্রদের প্রতি প্রশস্ততা আনা ও ঈদের দিন তাদেরকে অভাবমুক্ত করে 
দেওয়া যাতে অন্যের কাছে চাইতে না হয়। হাদীসে এসেছে, ইবন আব্বাস 
LABS SSI AM 55 SLADE LANG, 2 le hl LS Bld ০৪০) 

(৩৫৮০ 


সহীহ বুখারী, হাদীস নং ১৫০৩; সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৪। 
IslamHouse con 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১১৯৭ ০৪ IB 


“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয করেছেন 

সাওম পালনকারীকে অহেতুক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার উদ্দেশ্যে ও 

মিসকীনদের খাবার দানস্বরূপ”।! 

কাদের ওপর যাকাতুল ফিতর ওয়াজিব: 

ঈদের দিন ও রাতে যে ব্যক্তি তার নিজের ও পরিবারের খাবারের অতিরিক্ত 

এক সা" পরিমাণ খাদ্যের মালিক হবে তার ওপর যাকাতুল ফিতর ওয়াজিব 

হবে। 

যাকাতুল ফিতরের পরিমাণ ও কোন প্রকারের খাদ্য থেকে তা আদায় করা 

যাবে; 

প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক সা" করে যাকাতুল ফিতর আদায় করতে হবে। 

আর সা" হচ্ছে চার মুদ্দ। আর প্রতি মুদ্দ হচ্ছ সাধারণ মধ্যম আকৃতির লোকের 

দু’ হাতের পূর্ণ অঞ্জলি পরিমাণ বস্তু। তা হতে হবে দেশের প্রচলিত মানব-খাদ্য 

থেকে, যেমন গম, যব, খেজুর, চাউল, কাউন, কিসমিস অথবা পনির। কেননা 

আবু সা“ঈদ খুদরী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 

2 ০৮৫০০৯০৩৫৬5 LANES 05 Sle ৯৪45454৮5৩৫ ই 6০ 

bis 5 bs ELS ০৮৪৩৬০5৩০১৪ 52 CS 51 gS ts ES sl 
(25 ১৪ 

“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন, তখন 

আমরা ছোট ও বড় স্বাধীন ও ক্রীতদাস প্রত্যেকের পক্ষ থেকে যাকাতুল ফিতর 


! আবু দাউদ, হাদীস নং ১৬০৯। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসতাদরাকে 
হাকিম, হাদীস নং ১৪৮৮। ইমাম হাকিম রহ. বলেছেন, হাদীসটি বুখারীর শর্তে; তবে তিনি 
এ সনদে কোনো হাদীস বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. ও এটাকে বুখারীর শর্তে 
বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১১৯৮]. 


বাবদ এক সা পরিমাণ খাদ্য অথবা এক সা‘ পনির অথবা এক সা‘ যব অথবা 
এক সা“ খেজুর অথবা এক সা‘ কিসমিস প্রদান করতাম।”।! 


কখন ওয়াজিব ও কখন আদায় করতে হয়: 

ঈদুল ফিতরের রাত নেমে আসার সাথে সাথেই যাকাতুল ফিতর ওয়াজিব হয়। 

কারণ এটাই হচ্ছে রমযানের ইফতার করার সময়। 

আর যাকাতুল ফিতর আদায় করার সময়ের ব্যাপারে কথা হচ্ছে: যাকাতুল 

ফিতর আদায় করার জায়েয সময় রয়েছে আবার ফযিলতপূর্ণ সময় ও আদায় 

হওয়ার সময় রয়েছে। 

তন্মধ্যে জায়েয সময় হচ্ছে: ঈদের একদিন বা দু'দিন পূর্ব থেকে । কারণ ইবন 

উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা ও অন্যান্য সাহাবীগণ তা করতেন। 

আর আদায় হওয়া ও ফযিলতপূর্ণ সময় হচ্ছে, ঈদের দিন সূর্যোদয়ের পর ও 

ঈদের সালাতের সামান্য পূর্ব পর্যন্ত। কারণ ইবন উমার রাদিয়াল্লাহু 'আনহুমা 

থেকে বর্ণিত, তিনি বলেন, 

এ ০০৩] ৩১১৯ TS SS ৬ 9 স চন শি পভ Bl 4৩ ৪ ৫৮5 Sh 
(১১০। 

“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাতুল ফিতর 

লোকজনের ঈদের সালাত বের হওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ 

দিয়েছেন”। 

নাফে" রহ. বলেন, ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু ঈদের আগের দিন বা এর 

দুর্দিন আগে আদায় করে দিতেন। নাফে' থেকে অন্য বর্ণনার শব্দ হচ্ছে: 

30259) TSE 59554194555 ৪৮১৮ ৪ Hl 9৪০৮৮ ৬০৩৬ 


সহীহ বুখারী, হাদীস নং ১৫০৬; সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৫। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৫০৩; সহীহ মুসলিম, হাদীস নং ৯৮৪। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৮১১৯৯গ |_ 


“ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহু তাদেরকেই দিতেন যারা তা গ্রহণ করত। আর 
সাহাবীগণ ঈদের এক-দু"দিন পূর্বেই আদায় করে দিতেন”! 
25555015১80 Ss SLANE LANES নিও de dhl এত এ 4৮ ৩৪০ 
(85০70 এ ৫55 LLL GS CHG ISLE PI ৬৫4৮1 
(৩১৬5০) 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওম পালনকারীর অনর্থক 
কথাবার্তা ও অশালীন আচরণের কাফফারাস্বরূপ এবং গরীব-মিসকীনদের 
আহারের সংস্থান করার জন্য যাকাতুল ফিতর (ফিতরা) নির্ধারণ করেছেন। যে 
ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা পরিশোধ করে (আল্লাহর নিকট) তা গ্রহণীয় 
যাকাত হিসেবে ধর্তব্য হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর তা পরিশোধ 
করে, তাও দানসমূহের অন্তর্ভূক্ত একটি দান”।£ 
যাকাতুল ফিতর বন্টনের খাতসমূহ: 
যাকাতের যে খাতসমূহ উল্লিখিত হয়েছে, সে খাতগুলোই যাকাতুল ফিতরের 
খাত। অর্থাৎ আল্লাহ তা'আলা কুরআনে যে আট খাতের কথা বলেছেন তাতেই 
তা বন্টন করা হবে। আল্লাহ বলেন, 


[++:১521] ধ......১৫2এ9 মহ) ০৬৩ এ) 
“নিশ্চয় সদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য......”। [সূরা আত-তাওবাহ, 


আয়াত: ৬০] 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৫১১। 
2 ইবন মাজাহ, হাদীস নং ১৮২৭। আবু দাউদ, হাদীস নং ১৬০৯ আলবানী রহ. হাদীসটিকে 
হাসান বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২০০ ০ || _ 
তবে তাদের মধ্য থেকে ফকীর ও মিসকীনকে দান করা অধিক উত্তম । কেননা 
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা বর্ণিত হাদীস থেকে তা বুঝা যায়, যাতে 
বলা হয়েছে, 
25259455209 AD ৩০ 9০৪45 LANES lc ade Bl LS এর ০৮ ০৪০৪) 
(৩৮০ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরয করেছেন 
সাওম পালনকারীকে অহেতুক ও অশ্লীল কথা থেকে পবিত্র করার উদ্দেশে ও 
মিসকীনদের খাবার দানস্বরূপ”।! 


1 আবু দাউদ, হাদীস নং ১৬০৯। আলবানী রহ. হাদীসটিকে হাসান বলেছেন। মুসতাদরাক 
হাকিম, হাদীস নং ১৪৮৮। ইমাম হাকিম রহ. বলেছেন, হাদীসটি বুখারীর শর্তে; তবে তিনি 
এ সনদে কোনো হাদীস বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. ও এটাকে বুখারীর শর্তে 
বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১২০১০৪ 1B 


চতুর্থ রুকন 
সাওম 
সাওমের সংজ্ঞা: 
শাব্দিক অর্থ: বিরত থাকা। 
পারিভাষিক অর্থে সাওম হলো: আল্লাহ তা'আলার নৈকট্য অর্জনের লক্ষ্যে 
থাকা। 


সাওমের ফযীলত: 
সাওমের ফযীলত সম্পর্কে অসংখ্য হাদীস রয়েছে। তন্মধ্যে কিছু নিম্নরূপ: 
১- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

52১৮ 02:01 ১০ 4৯ MIS 90 0০ ৪৩ 00৩ ৬০ 
“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন সাওম পালন করে, আল্লাহ এ দিনের 
বিনিময়ে জাহান্নামকে তার মুখমণ্ডল থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে দেন”।! 
২- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
2০45 ৫235 ৭ লি EY GIL এ JE এ শু IE GG সু ও Sh 
25951155519 45 লিও 08339 55851559050 805 
“জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন 
সাওম পালনকারীরাই প্রবেশ করবে৷ তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে 
প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেওয়া হবে, সাওম পালনকারীরা কোথায়? 
তখন তারা দাঁড়াবে । তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। 


1 সহীহ বুখারী, হাদীস নং ২৮৪০; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৩। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২০২০ IH 


তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে। যাতে এ দরজা দিয়ে 
আর কেউ প্রবেশ না করে”।' 
৩- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
053] ৩৪ TESS JE ৩5 হু ED 
“যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, সাওমও তন্রপ জাহান্নাম থেকে 
রক্ষা পাওয়ার ঢাল” ।* 
রমযান মাসের সাওমের হুকুম: 
রমযান মাসের সাওম পালন করা ফরয ৷ কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা তা 
প্রমাণিত। 
আল-কুরআন: আল্লাহ তা'আলা বলেছেন, 
ek SIE ৬এ ৩ ৪595 ০০৫০ GR এপ sa ও জী 95555 
[Ao 3০2০1] 222 58828 
“রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ 
এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং 
তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন 
করে”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫] 
সুন্নাহ: রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
8519 59420 0819 4 455 LE 5 29 এ ৭ HIE ৫5941 387 
(৩.০) ৮০০ 4909 563 


: সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৬; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫২। 

* রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী: ১এ। 5৪ % অর্থাৎ জাহান্নামে প্রবেশের 
বাধা। 

+ ইবন মাজাহ, হাদীস নং ১৬৩৯। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


“ইসলামের ভিত্তি পাঁচটি: আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান, 
সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমযান মাসের সিয়াম 
পালন করা”।! 


ইজমা: উম্মতের সবাই একমত যে, রমযানের সাওম পালন করা ফরয ও এটি 

ইসলামের একটি স্তম্ভ, যা সবারই জ্ঞাতব্য এবং সাওম অস্বীকারকারী মুরতাদ, 

ইসলাম থেকে বহিন্কৃত। 

দ্বিতীয় হিজরীতে শাবান মাসের দু'দিন গত হওয়ার পর সোমবার সাওম ফরয 

হয়। 

রমযান মাসের ফযীলত: 

রমযান মাসে রয়েছে অনেক মর্যাদা, যা অন্য কোনো মাসে নেই। এ সম্পর্কে 

অনেক হাদীস বর্ণিত হয়েছে। নিচে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো: 

১- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

BL SE ৩ SAS ৩৩০৪ এ ১০5০ BE এ ২7 দা SS 
(79501 ES 

“পাঁচ ওয়াক্ত সালাত, এক জুযু'আ থেকে আরেক জুমু‘আ পর্যন্ত এবং এক 

রমযান থেকে আরেক রমযান পর্যন্ত এসব তাদের মধ্যবর্তী সময়ের জন্য 

কাফফারা হয়ে যাবে; যদি সে কবীরা গুনাহ থেকে বিরত থাকে”।£ 

২- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 

(4939 56459 5 226 GUS 5 ৬০০০০ £০ ১“যে ব্যক্তি সাওয়াব প্রাপ্তির 

দৃঢ় বিশ্বাস নিয়ে ও আল্লাহর সন্তুষ্টির আশায় রমযানের সাওম পালন করে তার 

অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়”।! 


1 সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ২৩৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২০৪০ | 


রমযানে সৎকাজের ফযীলত: 
রমযান মাসে সৎকাজ করলে অন্যান্য মাসের তুলনায় অনেকগুণ সাওয়াব বৃদ্ধি 
পায়। কেননা রমযান মাসের রয়েছে নিজস্ব সম্মান ও মর্যাদা; যা অন্যান্য মাসের 
নেই। এখানে রমযান মাসে সৎকাজের অত্যাধিক সাওয়াবের কিছু নমুনা পেশ 
করা হলো; 
১- রমযান মাসে কিয়ামুল লাইল। কারণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

(235 bs FUE UL Git GUIS এ ৩০০6৪ 9০ 
“যে ব্যক্তি রমযান মাসে সাওয়াব প্রাপ্তির দৃঢ় বিশ্বাস নিয়ে ও আল্লাহর সন্তুষ্টির 
আশায় রাতের কিয়াম করে (সালাত আদায় করে) আল্লাহ তা'আলা তার 
অতীতের সব গুনাহ মাফ করে দেন” ।* 
২- রমযানে উমরা পালন করা; কারণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 

(4 JS UES SE 

“রমযান মাসের উমরা হজের সমতুল্য” 
এছাড়াও রমযানে আরো অনেক ভালোকাজ রয়েছে, সেগুলো পালন করলে 
অধিক সাওয়াব পাওয়া যায় । 
কীভাবে রমযান শুরু হয়েছে বলে সাব্যস্ত হবে: 
দু'টি পদ্ধতির যে কোনো একটির দ্বারা রমযান মাসে উপণীত হওয়া সাব্যস্ত 
হবে। তাহলো: 


* সহীহ বুখারী, হাদীস নং ৩৮; সহীহ মুসলিম, হাদীস নং ৭৬০। 

* সহীহ বুখারী, হাদীস নং ৩৭; সহীহ মুসলিম, হাদীস নং ৭৫৯। 

১ সহীহ বুখারী, হাদীস নং ১৭৮২; সহীহ মুসলিম, হাদীস নং ১২৫৬; ইবন মাজাহ, হাদীস নং 
২৯৯১। হাদীসের নস ইবন মাজাহ থেকে নেওয়া। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 25 | 


১- শাবান মাসের উনত্রিশ তারিখ দিবাগত রাতে (শা'বানের ত্রিশতম রাতে) 
চাঁদ দেখা গেলে রমযান সাব্যস্ত হবে এবং পরের দিন থেকে সাওম পালন করা 
ফরয হবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(1545 2১:28 199 4৯৯৩৪ ৫১৬1 2519 
“যখন তোমরা চাঁদ দেখবে তখন সাওম আরম্ভ করবে এবং যখন চাঁদ দেখবে 
তখন ইফতার করবে” ।! 
রমযানের চাঁদ একজন সৎ ও ন্যায়পরায়ণলোক দেখলেই তা যথেষ্ট হবে। কিন্তু 
শাওয়াল মাসে ঈদের চাঁদ দেখার জন্য কমপক্ষে দু'জন সৎলোকের সাক্ষ্য 
লাগবে। 
২- কোনো কারণে উনত্রিশ শা“বান রমযানের চাঁদ দেখা না গেলে শাবান মাস 
ত্রিশ দিন পূর্ণ করে, একত্রিশতম দিনকে রমযানের প্রথম দিন ধরে 
অত্যাবশ্যকীয়ভাবে সাওম পালন শুরু করবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদীসে বলেছেন, 

(2 9১১৬ 1১৯০৪ ১১০ ০৪ ৩ শিব ) 
“আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তবে ত্রিশ দিন সিয়াম পালন করবে”।£ 
সাওম ফরয হওয়ার শর্তাবলী: 
মুসলিমের ওপর সাওম ফরয হওয়ার জন্য আকেল ও বালেগ হওয়া শর্ত। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৬০১০৬ ৩৪ব ওঁ ঝা ৩৪ LES এ SU EERE SE SD 

(02০ 


* সহীহ বুখারী, হাদীস নং ১৯০৬; সহীহ মুসলিম, হাদীস নং ১০৮১। হাদীসের নসটি 
মুসলিমের । 

2 সহীহ বুখারী, হাদীস নং ১৯০৬; সহীহ মুসলিম, হাদীস নং ১০৮১। হাদীসের নসটি 
মুসলিমের । 


IslamHouse com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা উ95555: | 


“তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয়েছে, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে 
জাগ্রত হয়, নাবালেগ, যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল, যতক্ষণ না সে 
জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয়”।! 
তাছাড়া মুসলিম ব্যক্তি সুস্থ হওয়া, মুকীম বা নিজ বাসস্থানে বসবাসকারী হওয়া 
(সফরে না থাকা), সাওম পালনে সক্ষম হওয়া, মহিলারা হায়েয ও নিফাস 
থেকে পবিত্র থাকা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
4 7 ৭2 ০ ws 1 এ 

“আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না?”।£ 
কাদের জন্য সাওম ভঙ্গ করা জায়েয ও তা কাযা করতে হবে: 
নিম্নোক্ত লোকদের জন্য সাওম ভঙ্গ করা জায়েয, তবে পরবর্তীতে তা কাযা 
করতে হবে; 
১- অসুস্থ: অসুস্থ ব্যক্তির জন্য রমযান মাসে সাওম ভঙ্গ করা বৈধ। যদি অসুস্থ 
ব্যক্তি সাওম ভঙ্গ করে আর তার অসুস্থতা এমন হয় যা সুস্থ হবে বলে আশা 
করা যায়, তবে সুস্থ হওয়ার পর যেসব সাওম ছুটে গেছে তা কাযা করতে 
হবে। আর যদি অসুস্থ ব্যক্তি বিনা কষ্টে সাওম পালন করতে পারে তবে সে 
সাওম পালন করবে । আল্লাহ তা'আলা বলেন: 

DAE ৮৪৭] GEL 585৮6৬60158 ৩৫ ৬৫৯ 
“তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে, কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য 
দিনে সংখ্যা পূরণ করে নেবে”। [সুরা আল-বাকারা, আয়াত: ১৮৪] 


1 আবু দাউদ, হাদীস নং ৪৪০৩ ইবন মাজাহ, হাদীস নং ২০৪১। আলবানী রহ. হাদীসটিকে 
সহীহ বলেছেন। 
£ সহীহ বুখারী, হাদীস নং ৩০৪। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


২- মুসাফির: কেউ সালাত কসর করা যায় এমন দূরত্ব পরিমাণ সফর করলে 
তার জন্য সাওম ভঙ্গ করা জায়েয। তবে সফর শেষে এসব সাওম কাযা করা 
ফরয। আর সফর যদি কষ্টকর না হয়, সেক্ষেত্রে সাওম ভঙ্গ না করাই উত্তম। 
পক্ষান্তরে সফর কষ্টকর হলে তার জন্য সাওম ভঙ্গ করা উত্তম। কেননা নিম্নোক্ত 
হাদীসে এটি প্রমাণ হয়: আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, 
তিনি বলেন, 
(১৩০৮১080201 5 ও SSG পভ BY LS MIS EIS ES) 
2S 15 IY IE as G5 2 I S555 
“রমযান মাসে আমরা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে 
ংশ গ্রহণ করতাম। এ সময় আমাদের কেউ সাওম পালন করেছেন, আবার 
কেউ সাওম ছেড়েও দিয়েছেন। কিন্তু সাওম পালনকারী সাওম ভঙ্গকারীকে 
খারাপ মনে করতেন না আবার সাওম ভঙ্গকারীও সাওম পালনকারীকে খারাপ 
মনে করতেন না। তারা মনে করতেন, যার সামর্থ্য আছে সে-ই সাওম পালন 
করছে, এটিই তার জন্য উত্তম । আর যে দুর্বল সে সাওম ছেড়ে দিয়েছে, এটিও 
তার জন্য উত্তম”।£ 
৩- গর্ভবতী ও দুগ্ধপানকারী: 


* অধিকাংশ সাহাবী ও তাবে'ঈ এর মত হচ্ছে যে কসরের দূরত্ব হচ্ছে চার বুর্দ। যা ইমাম 
মালেক, শাফে'ঈ, আহমাদ ও তার সঙ্গীগণ, লাইস ইবন সা'দ, আওযা'ঈ, আসহাবুল হাদীসের 
ফকীহগণ এবং অনুরূপগণের মত। সেটা অনুসারে ৪ বুর্দ হচ্ছে, ১৬ ফার্লং। সুতরাং চার বুদ 
হচ্ছে: ৪*১৬-৪৮ মাইল। আর এক মাইল হচ্ছে ১৭৪৮ মিটার। আল্লাহ ভালো জানেন। এ 
বিষয়ে আরও মতামত রয়েছে। কেউ বেশি জানতে চাইলে তার নির্দিষ্ট স্থানে দেখতে পারে। 
তবে একদিন একরাত্রির সফর হিসেবে নির্ধারণ করাই বেশি উপযুক্ত মত। সেটা পায়ে হাটার 
সফরই হোক বা বিমানের সফরই হোক। 

* সহীহ মুসলিম, হাদীস নং ১১১৬। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২০৮ IB 


গর্ভাবস্থা অথবা দুগ্ধদান অবস্থায় নারী যদি তার নিজের ক্ষতির আশঙ্কা করে 
অথবা তার সন্তানের ক্ষতির আশঙ্কা করে অথবা তার নিজের ও সন্তানের 
ক্ষতির আশঙ্কা করে তবে তার জন্য সাওম ভঙ্গ করা বৈধ হবে। কেননা 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

॥ 7১2 ৮৮2 FE 59 53050 525 3 BULAN ৩৪ ৫৩ এ SY 
“নিশ্চয় আল্লাহ তা'আলা মুসাফির ব্যক্তির ওপর থেকে সাওম ও সালাতের 
একাংশ উঠিয়ে নিয়েছেন। আর গর্ভধারী ও দুগ্ধাদানকারী নারীর ওপর থেকে 
তিনি সাওম উঠিয়ে নিয়েছেন” ।! 
উপরোক্ত তিন অবস্থায় ওযর শেষ হলে তাকে ক্কাযা করতে হবে অসুস্থ ব্যক্তির 
মতো । কিন্তু নিজের ক্ষতির কোনো ভয় না থাকে, শুধু বাচ্চার ক্ষতির আশঙ্কা 
থাকে তাহলে সে অবস্থায় তাকে কাযা করার সাথে ফিদিয়া তথা প্রতিদিনের 
সাওমের পরিবর্তে একজন মিসকীনকে এক মুদ্দ পরিমাণ খাদ্যদান করতে 
হবে। এতে তার সাওম পরিপূর্ণ হবে এবং অত্যধিক সাওয়াব পাওয়া যাবে। 
গর্ভধারী ও দুগ্ধাদানকারী নারী সন্তানের ক্ষতির আশঙ্কা থাকলে সাওম ভঙ্গ 
করলে সাওম কাযার পাশাপাশি ফিদিয়া আদায় করতে হবে বলে ইবন আব্বাস, 
ইবন উমার রাদিয়াল্লাহু 'আনহুমা, শাফে'ঈ, আহমদ রহ. এ মত ব্যক্ত 
করেছেন। ইমাম আবু হানিফা রহ. বলেছেন, শুধু ক্কাযা করলেই হবে, ফিদিয়া 
দিতে হবে না। 
যেসব ওযরপ্রস্ত ব্যক্তির সাওম ভঙ্গ করা জায়েয ও শুধু ফিদিয়া আদায় 
ওয়াজিব: 


অতিবৃদ্ধ নারী-পুরুষ, এমন অসুস্থ যার সুস্থ হওয়ার আশা নেই এবং যারা 
এধরণের লোকদের হুকুমের অন্তর্ভূক্ত অর্থাৎ যেসব লোকদের জন্য বছরের সব 
সময়-ই সাওম পালন করা অতিকষ্টকর তারা সাওম ভঙ্গ করবে এবং প্রতিটি 


! ইবন মাজাহ, হাদীস নং ১৬৬৭। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। 
IslamHouse econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 555 | 


সাওমের পরিবর্তে ফিদিয়া তথা একজন মিসকীনকে এক মুদ্দ পরিমাণ খাদ্যদান 
করবে। এদের কোনো কাযা নেই। কেননা ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত, 

(4 2৪ 39655580452 GEE এ ৪ 880০০ 
“অতিবয়স্ক লোকের জন্য সাওম ভঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে। তারা 
প্রতিদিনের সাওমের পরিবর্তে একজন মিসকীনকে খাদ্যদান করবে এবং তার 
কাযা নেই” ।! 
সাওমের রুকনসমূহ: 

১- বিরত থাকা: সাওম ভঙ্গকারী কারণ খাদ্য, পানীয় স্বামী-স্ত্রীর মিলন ইত্যাদি 
হতে বিরত থাকা। 
২- নিয়ত: আল্লাহর আদেশ পালন করতে ও তার নৈকট্য লাভের প্রত্যাশায় 
অন্তরে সাওমের দৃঢ় সংকল্প করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 
॥ SEAL HEE 2) 

“প্রত্যেক কাজ নিয়াতের ওপর নির্ভরশীল”ঃ 
ফরয সাওমের ক্ষেত্রে রাত থাকা অবস্থায় ফজরের পূর্বেই নিয়ত করা ফরয। 
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(6৩ ১৩ ০৯ 0 0৩০ ৮ এ ৩০ 
“যে ব্যক্তি ফজরের পূর্বে সাওমের নিয়ত করবে না,তার সাওম 
আদায় হবে না”।; 


* মুসতাদরাকে হাকিম, হাদীস নং ১৬০৭, ইমাম হাকিম রহ. বলেন, হাদীসটি বুখারীর শর্তে; 
তবে তিনি বর্ণনা করেন নি। সুনান দারা কুত্বনী, হাদীস নং ২৩৮০। তিনি হাদীসটিকে সহীহ 
বলেছেন। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 

+ আবু দাউদ, হাদীস নং ২৪৫৪; সুনান নাসায়ী, হাদীস নং ২৩৩৩। আলবানী রহ. হাদীসটিকে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২১০০ ই 


আর নফল সাওমের ক্ষেত্রে সূর্যোদয় এমনকি দ্বিপ্রহরেও নিয়ত করা যাবে। 
তবে শর্ত হলো সুবহে সাদিকের পর থেকে সে সময় পর্যন্ত কিছু পানাহার না 
করা। আয়েশা রাদিয়াল্লাহু “আনহা বর্ণিত হাদীস এর দলীল তিনি বলেন, 
৭৬125 4555 95 5৪6 9) 85 SIS (0 পভ dl ০ dl 35: ০১09) 
23৮29) dE 25 ৩৩৩5 5 9০ ৫৯5 ৫45৬ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, “হে 
আয়েশা! তোমাদের কাছে কি কোনো (খাবার) আছে? আয়েশা রাদিয়াল্লাহু 
নেই। তিনি বললেন, তাহলে আমি সাওম পালন করলাম” ।! 
৩- সময়: রমযানে সূর্যোদয়ের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সাওম পালন করা। 
আল্লাহ তা'আলা বলেছেন, 
Sl ETA ৬ AT ভরা ৬ তা এরা তলে ওরে ও 156 165) 
[DAV 5১21] ধ ® Na এ এরা 
“আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা 
থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো”। [সুরা আল-বাকারা, 
আয়াত: ১৮৭] 


সাওমের সুন্নতসমূহ: 

১- সাহরী খাওয়া: সাওম পালনের নিয়তে শেষরাতে সাহরীর সময় কিছু খাওয়া 

ও পান করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(265 ১৮০০) ও 312১৮ 

“তোমরা সাহরী খাও; কেননা সাহরীতে বরকত রয়েছে”।2 


সহীহ বলেছেন। 
! সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৪। 
* সহীহ বুখারী, হাদীস নং ১৯২৩; সহীহ মুসলিম, হাদীস নং ১০৯৫। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 2558 |] 


২- বিলম্বে সাহরী খাওয়া: তাছাড়া বিলম্ব করে সাহরী খাওয়া মুস্তাহাব। তবে 
অবশ্যই সুবহে সাদিক উদিত হওয়ার (ফজরের আযানের) পূর্বেই শেষ করতে 
হবে। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৃ 

৮৮19১809৬33 Es GY 
“আমার উম্মতেরা ততোদিন পর্যন্ত কল্যাণের ওপর থাকবে যতোদিন তারা 
ওয়াক্ত হওয়ামাত্রই ইফতার করবে এবং বিলম্বে সাহরী খাবে”।! 
৩ -সূর্যান্তের সাথে সাথেই দ্রুত ইফতার করা ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

(553119145 ৩ AEN 19 ৭) 

“লোকেরা যতো দিন যাবৎ ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে, ততোদিন তারা 
কল্যাণের ওপর থাকবে”।2 
৪- তাজা বা শুকনা খেজুর বা পানি দিয়ে ইফতার করা। এগুলো ক্রমান্বয়ে 
অর্থাৎ একটি পাওয়া না গেলে অন্যটি দিয়ে ইফতার করা মুস্তাহাব। কেননা 
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফতার করেছেন। আনাস ইবন মালিক 
রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 


! মুসনাদ আহমদ, হাদীস নং ২১৩১২। লেখক হাদীসটিকে সহীহ বলেছেন, কিন্তু মুসনাদে 
আহমদের মুহাক্কিক আল্লামা শু'আইব আরনাউত হাদীসটিকে দ'য়ীফ বলেছনে। মুসনাদ 
আহমদ: (৩৫/২৪১)। মু ‘জাম আল কাবীর, হাদীস নং ৩৯৫, তিনি উম্মে হাকিম বিনত 
ওদায়া' থেকে বর্ণনা করেন। মাজমাউয যাওয়ায়েদে আল্লামা হাইসামী রহ. বলেছেন, “এ 
সনদের নারীদের থেকে ইবন মাজাহ হাদীস বর্ণনা করেছেন। অন্য কেউ বর্ণনা করেন নি 
এবং তাদেরকে জারাহ বা তা'দীল কোনোটিই করেন নি”। মাজমা‘উয যাওয়ায়েদ: 
(৩/১৫৫)। -অনুবাদক 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৯৫৭। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5228 


BUS ৬৩০৫৫৬৫০৩৩৪) 5৮803 ডি &॥ Lo lds OO 


রে 
পপর 


(৪5 ৩৪ SHS US BIS LES ৩০ ০ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পূর্বে বেজোড় সংখ্যক 
তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনো খেজুর 
দিয়ে। আর খেজুর না পেলে তিনি কয়েক ঢোক পানি পান করে ইফতার 
করতেন”! 
৫- সাওম পালনকারী সাওম অবস্থায় বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দো'আ 
করা। কারণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: 
(2১41 ১2253 ol 1768 sla 1223 :405225 ১1925 ৬১১) 
“তিন ব্যক্তির দো'আ আল্লাহর কাছে কবুল হয়। তারা হলেন: সাওম পালনকারী, 
মুসাফির ও নির্যাতিত ব্যক্তি দো'আ"।£ 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
Ji ope 9 4335 4০০০ অত ও ৬০ 810 5৮৫5 359৮৪) ৩ 
| (05355 ৬555 4556 Sh 529 AL এ 1০59 
“ইফতারের সময় সাওমপালনকারীর অবশ্যই একটি দো'আ আছে, যা 
প্রত্যাখ্যান করা হয় না (কবুল হয়)। ইবন আবু মুলাইকা রহ. বলেন, আমি 
“হে আল্লাহ! আমি আপনার দয়া ও অনুগ্রহ প্রার্থনা করছি যা সব কিছুর উপর 
পরিব্যপ্ত; যেন আপনি আমাকে ক্ষমা করেন”; 


' আবু দাউদ, হাদীস নং ২৩৫৬। আলবানী রহ. হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুসনাদ 
আহমদ, হাদীস নং ১২৬৬৭। আল্লামা শু'আইব আরনাউত বলেছেন, “হাদীসটি মুসলিমের 
শর্তানুযায়ী সহীহ। 

£ শু'আবুল ঈমান লিল বাইহাকী, হাদীস নং ৩৩২৩। হাদীসটি সহীহ। 

+ ইবন মাজাহ, হাদীস নং ১৭৫৩। ইমাম বুসীরী রহ. যাওয়ায়েদে হাদীসের সনদটিকে সহীহ 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২১৩০ | 


সাওমের মাকরূহসমুহ: 
সাওম পালনকারীর জন্য কিছু কাজ করা মাকরূহ, কারণ এর মাধ্যমে তার 
সাওম নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে । যদিও এ কাজগুলো সরাসরি 
সাওম নষ্ট করে না। তন্মধ্যে যেমন, 
১- অযুর সময় কুলি ও নাকে পানি দেওয়ায় অতিরঞ্জিত করা। কেননা এরূপ 
করলে পেটে পানি চলে যাওয়ার আশঙ্কা থেকে যায়। ফলে সাওম ভঙ্গ হয়ে 
যেতে পারে। এতদসংক্রান্ত এক হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, 

(৮০৩৮ তা চা sig 80591 
“আর নাকে পানি দেওয়ায় তুমি অতিরঞ্জন করো, তবে যদি সাওম পালনকারী 
হও তা করো না”।! 
২- যে নিজেকে সংযম করতে পারবে না তার দ্বারা স্ত্রীকে চুম্বন করা। 
অনুরূপভাবে তার দ্বারা স্ত্রীর শরীর স্পর্শ ও ঘর্ষণ করা। 
৩- স্ত্রীর প্রতি পলকহীনভাবে একাধারে তাকিয়ে থাকা এবং যৌন কাজের চিন্তা 
করা। 
৪- ওযর ছাড়া খাদ্য ও পানীয়ের স্বাদ গ্রহণ করা। 
৫- চুইংগাম জাতীয় কিছু চিবানো; কারণ সেগুলোর কোনো অংশ গলার ভিতর 
চলে যেতে পারে। 
সাওম ভঙ্গের কারণসমূহ: 
কিছু কারণে সাওম ভঙ্গ হলে শুধু ক্কাযা ওয়াজিব, আবার কিছু কারণে সাওম 
ভঙ্গ হলে কাযা ও কাফফারা দু'টি-ই ওয়াজিব। 


বলেছেন। আলবানী রহ. হাদীসটিকে দ'য়ীফ বলেছেন। 
! ইবন মাজাহ, হাদীস নং ৪০৭ । আবু দাউদ, হাদীস নং ১৪২। আলবানী রহ. হাদীসটিকে 
সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২১৪০ | 


ক- যেসব কারণে সাওম ভঙ্গ হলে শুধু ক্কাযা ওয়াজিব: 
১- ইচ্ছাকৃত পানাহার করলে সাওম ভঙ্গ হয়ে যাবে। আর যদি ভুলে বা 
জোরপূর্বক কেউ খাওয়ালে সাওম ভঙ্গ হবে না। বরং তাকে পানাহার থেকে 
বিরত থাকতে হবে এবং সাওম পূর্ণ করতে হবে। কাযা ওয়াজিব হবে না। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

123 2১1 4545 Cg 42১০0525571 ৫ 4১৬০৯ ও ৬০। 
“যে ব্যক্তি সাওমের কথা ভুলে গেলো, অতঃপর খেলো ও পান করলো, সে যেন 
তার সাওম পূর্ণ করে; কেননা আল্লাহ তা'আলাই তাকে খাইয়েছেন ও পান 
করিয়েছেন”।! 
২- কেউ সুর্যাস্ত হয়েছে ভেবে পানাহার বা স্ত্রী সহবাস করলে পরে যদি 
প্রমাণিত হয় যে, দিন অবশিষ্ট ছিল তাহলে তার ওপর উক্ত সাওমের ক্কাযা 
ওয়াজিব । 
৩- সাওমের কথা স্মরণে থাকা সত্বেও অতিরঞ্জিতভাবে কুলি বা নাকে পানি 
দেওয়ার ফলে পেটে পানি চলে গেলে উক্ত সাওমের ক্বাযা আদায় করতে হবে। 
এমনিভাবে খাদ্য জাতীয় কিছু পেটে চলে গেলেও কাযা ওয়াজিব । এমনিভাবে 
খাদ্য জাতীয় ইনজেকশন শরীরে টুকালেও সাওম কাযা করতে হবে। 
৪- সাধারণত যা খাদ্য হিসেবে গ্রহণ করা হয় না এ জাতীয় খাবার মুখ দিয়ে 
পেটে চলে গেলে, যেমন: অনেক লবন। এতে সাওম কাযা করতে হবে। 
৫- জাগ্রত অবস্থায় হস্তমৈথুন বা স্ত্রীর শরীর স্পর্শ বা চুম্বন বা তার দিকে 
একনাগাড়ে চেয়ে থাকার কারণে ইচ্ছাকৃত বীর্যপাত হলে সাওম ভেঙ্গে যাবে ও 
কাযা আদায় করতে হবে তবে স্বপ্নদোষ হলে সাওম ভঙ্গ হবে না। কেননা এটি 
সাওম পালনকারীর ইচ্ছাধীন নয়। 


! সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৫। 
15101111710 0)56 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা f 


৬- ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে তবে কারো অনিচ্ছা সত্বেও বমি হলে তার 
সাওম ভঙ্গ হবে না। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

)22 2051 ৩1 ELLE AE SAB ৮৪৬৩০ EE 455 32) 
“কারো (সিয়ামকালে) অনিচ্ছকৃত বমি হলে তাকে কাযা করতে হবে না। কিন্তু 
কেউ যদি ইচ্ছাকৃত বমি করে তবে সে কাযা করবে”।! 
৭- সাওমের নিয়ত ভেঙ্গে ফেললে সাওম ভঙ্গ হয়ে যাবে, যদিও সে খাদ্য দ্রব্য 
গ্রহণ না করে থাকে। 
৮- মুরতাদ হয়ে গেলে সাওম ভঙ্গ হয়ে যাবে; যদিও আবার ইসলামে ফিরে 
আসে । কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 

[45:20] ও AE 652 এন ও) 

“তুমি শির্ক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই”। [সুরা আয-যুমার, আয়াত, 
আয়াত: ৬৪] 


খ- যেসব কারণে সাওম ভঙ্গ হয়ে যায় এবং ক্কাযা ও কাফফারা উভয়টি 

ওয়াজিব হয়: 

১- ইচ্ছাকৃত সহবাস করলে সাওম ভেঙ্গে যাবে। এতে কাযা ও কাফফারা দু'টি- 

ই আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি 

বলেন, 

:৩৬ aes i ES LSI I দু ale 2h Le dd 15224 ১৪ 2৩) 
৩১০৫ 6৮ 3 (2৮5: 955) এ এ ও is, এক) 208 59১50 ও ৮১৩ ডর 
5 IES: STE ESCs Hy 08৮28030552. ৫094: 49৩৪১ 
1 6 449 SAGE MG 455১০) 0 ৪ এও FS SA 3০১০৭ 


1 তিরমিযী, হাদীস নং ৭২০। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। আবু দাউদ, হাদীস নং ২৩৮০। আলবানী রহ. হাদীসটিকে 
সহীহ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ___ং মের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখা [৯২১৬৪ ] 


CRW 503 4৩5 ER এপি EY ৩ Ga DE sdb hl ০৯০ Ge 
(905 2-5 
“এক লোক রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো এবং 
বললো: আমি ধ্বংস হয়ে গিয়েছি। তিনি জিজ্ঞাসা করলেন, তা কী? সে বললো, 
রমযানে (দিবাভাগে) আমি স্ত্রী সম্ভোগ করেছি। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি 
কোনো গোলামের ব্যবস্থা করতে পারবে? সে বললো, না। তিনি জিজ্ঞাসা 
করলেন, তুমি কি একাধারে দু’মাস সিয়াম পালন করতে পারবে? সে বললো, 
না। তিনি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি ষাট জন মিসকীকে খাওয়াতে 
পারবে? সে বললো, না। বর্ণনাকারী বলেন, ইতিমধ্যে জনৈক আনসারী এক 
‘আরক’ খেজুর নিয়ে হাযির হলো। (আরক হলো নির্দিষ্ট মাপের খেজুরপাত্র ।) 
তখন তিনি বললেন, যাও, এটি নিয়ে গিয়ে সদকা করে দাও । সে বললো, ইয়া 
রাসূলুল্লাহ! আমাদের চেয়ে অধিক অভাবপ্রস্থ কাউকে সাদকা করে দিবো? যিনি 
আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, তাঁর কসম, কংকরময় মরুভূমির মধ্যবর্তী স্থানে 
(অর্থাৎ মদীনায়) আমাদের চেয়ে অভাবপ্রস্থ কোনো ঘর নেই। শেষে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, যাও এবং তা তোমার পরিবার- 
পরিজনদের খাওয়াও”।! 
সাওমের কাফফারা হলো একজন মুমিন দাস মুক্ত করা। দাস মুক্ত করতে 
অক্ষম হলে দু'মাস একাধারে সাওম পালন করা। দু'মাস সাওম পালনে অক্ষম 
হলে ৬০জন মিসকীনকে মধ্যমানের খাবার প্রদান করা। কাফফারা 
ধারাবাহিকভাবে আদায় করতে হবে । দাস আজাদ করতে সক্ষম হলে সাওম 
পালন করলে কাফফারা আদায় হবে না, এমনিভাবে সাওম পালনে সক্ষম হলে 
৬০জন মিসকীনকে খাওয়ালে কাফফারা আদায় হবে না। প্রতি মিসকীনকে 
সাধ্যমত এক মুদ পরিমাণ গম, যব বা খেজুর দান করলেই হবে। কেউ 


৷ সহীহ বুখারী, হাদীস নং ২৬০০; সহীহ মুসলিম, হাদীস নং ১১১১। 
15101111710 0)56 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


যদি ইচ্ছাকৃত সহবাস করে তবে তাকে দু'বার কাফফারা দিতে হবে। তবে 

অনেকের মতে একবার কাফফারা দিলেই চলবে । 

রমযানে যেসব কাজ করা বৈধ: 

রমযান মাসে দিনের বেলায় নিম্নোক্ত কাজ করা বৈধ: 

১-পানিতে নামা, ডুবানো, পানিতে শরীর ঠাণ্ডা করা । আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 

বলেন, 

৩০0 ail bo CSE 9 NSS SE 25 সত th তত 5 

৯ 

“নিজ নিজ স্ত্রীর সাথে মিলনজনিত জুনুবী অবস্থায় রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লামের ফজরের সময় হয়ে যেতো। তখন তিনি গোসল করতেন 

এবং সাওম পালন করতেন” ।! 

তাছাড়া রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাওম অবস্থায় মাথায় 

ঠাণ্তা পানি দিয়েছেন। 

EAL পুত আর ৫৮৪ এট ও GS sh :$ x0 
(21029, RE 52 2০96 এঞ ১৪টি 

“আবু বাকর রাদিয়াল্লাহু “আনহু বলেন, উক্ত ব্যক্তি আমাকে বর্ণনা করেন, আমি 

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘আরজ’ নামক স্থানে এমতাবস্থায় 

দেখি যে, তিনি সায়িম অবস্থায় তৃষ্ণার্ত হওয়ার কারণে 

গরমের ফলে স্বীয় মস্তকে পানি ঢালছিলেন।2 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৯৩৬। 
£ আবু দাউদ, হাদীস নং ২৩৬৫ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


__ ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা__ ৯১২১৮). 


২- জুনুবী অবস্থায় সকাল করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এমনটি করেছেন যা পূর্বোল্লিখিত আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে 
বর্ণিত হাদীস দ্বারা প্রমাণিত। আর তা ছিল রমযানের সাওমে। 

৩- সুবহে সাদিক স্পষ্টভাবে উদিত হওয়ার পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস 
করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

“বিলাল রাতে আযান দিয়ে থাকেন। কাজেই তোমরা (সাহরী) পানাহার করতে 
থাক; যতক্ষণ না ইবন উম্মে মাকতুম আযান দেয়” ।! 

৪- রাতের বেলায় হায়েয ও নিসাফ শেষ হলে সকাল পর্যন্ত গোসলে বিলম্ব করা 
জায়েয এবং এমতাবস্থায় সাওম পালন করা সঠিক হবে, অতঃপর গোসল করে 
পবিত্র হয়ে সালাত আদায় করবে। 

৫- জমহুর আলেমের মতে, দিনের যে কোনো সময় মিসওয়াক করা জায়েয। 
কেননা মিসওয়াক সম্পর্কিত হাদীসসমূহ 'আম, কোনো সময়কে খাস করে নি। 
যেসব হাদীস সায়িম অবস্থায় শেষবেলায় মিসওয়াক করা মাকরূহ বলেছে 
আলেমগণ সেসব হাদীসকে দ'য়ীফ বলেছেন। 

৬- বৈধকাজে সফর করা জায়েয; যদিও এ সফরের কারণে সাওম ভঙ্গ করতে 
হয়। 

৭- মুখের ভিতরে না গেলে সেসব ওঁষধ গ্রহণ করা জায়েয। যেমন: খাদ্য 
হিসেবে গ্রহণীয় নয় এমন ইনজেকশন নেওয়া জায়েয। 

৮- মুখের ভিতরে না যাওয়ার শর্তে খাদ্যদ্রব্য চর্বন করা ও স্বাদ দেখা জায়েয। 
৯- আতর, সুগন্ধি, আগরবাতির ধোঁয়া ও সুগন্ধির ঘ্রাণ নেওয়া জায়েষ। 

নফল সাওম: 


* সহীহ বুখারী, হাদীস নং ৬২০; সহীহ মুসলিম, হাদীস নং ১০৯২। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা | | 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত সাওমসমূহ পালন করতে 
উৎসাহিত করেছেন। 
১- শাওয়াল মাসের ছয়টি সাওম পালন করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
CRM 2৩৪৫ 96৭05 35 ৬5 হে GUESS FS SA 
“যে ব্যক্তি রমযানের সাওম পালন করল, অতঃপর এর পেছনে শাওয়াল মাসে 
ছয় দিন সাওম পালন করল সে যেন সারা বছর সাওম পালন করল”।! 
২- প্রতি সোম ও বৃহস্পতিবার সাওম পালন করা । আবু হুরায়রা রাদিয়াল্লাহু 
“আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: 
এ এ এ 9 ০৪) 5 TSK cs ade (০84৮5 ৬। 
11১৪ ৯5 REIN pH ৩৪ 27৮0৪ 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার সাওম 
পালন করতেন। তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আপনি 
সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করে থাকেন কেন? তিনি বলেন: নিশ্চয় 
প্রতি সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়, আল্লাহ তা'আলা 
সোমবার ও বৃহস্পতিবার এ দু'দিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী ব্যতীত প্রত্যেক 
মুসলিম অথবা মুমিনকে ক্ষমা করেন। তিনি (ফিরিশতাদের) বলেন: তারা 
সন্ধিতে আবদ্ধ হওয়া অবধি তাদের ত্যাগ করো”।£ 
৩- প্রতিমাসের তিনদিন (১৩, ১৪ ও ১৫ তারিখ) সাওম পালন করা। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


! সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৪। 
£ ইবন মাজাহ, হাদীস নং ১৭৪০। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৪5566 | 


AE (5১98৬ SI ৪০৮০ AAG AMS ১ ও be pl 0৩ 
(87১০ ৩৪ 

“প্রতি মাসে তিনদিন সাওম পালন করা সারা বছর সাওম পালন করার মতো। 
এ তিন দিন হলো আইয়্যামে বীয তথা ১৩, ১৪ ও ১৫ তারিখ”।£ 
৪- যিলহজ মাসের প্রথম দশদিন সাওম পালন করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
5৯5 GAG ALN এ 55 Ss এ এ ৫০ জি BLD এ+ Ss 
BAGG ki EE 425 Nel ১৯০ ও ১৩ NSE dh pc SILT hl 
“আল্লাহর নিকট যুল হজের দশ দিনের সৎকাজের চাইতে অধিক পছন্দনীয় 
সৎকাজ আর নেই। সহাবীগণ বলেন, ইয়া রাসুলুল্লাহ! আল্লাহর পথে জিহাদও 
নয় কি? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদও নয়; কিন্তু যে ব্যক্তি তার জান- 
মালসহ আল্লাহর পথে বের হয়ে তার কোনো কিছু নিয়ে আর ফিরে আসে না 
(তার মর্যাদা অনেক)”।£ 
তন্মধ্যে বেশি তাগিদ রয়েছে আরাফার দিনের সাওম। আর তা হচ্ছে হাজী 
ব্যতীত অন্যদের জন্য নয় তারিখের সাওম। কারণ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(21:49 5 ০৪55 BIE p55 ty) 
“আরাফাত দিবসের সাওম একবছর পূর্বের ও পরের গুনাহের কাফফারা 
হয়।”।১ 


সুনান নাসাঈ আল কুবরা, হাদীস নং ২৭৪১। হাদীসটি হাসান। 
£ সহীহ বুখারী, হাদীস নং ৯৬৯; সহীহ মুসলিম, হাদীস নং 
+ সহীহ মুসলিম, হাদীস নং ১১৬২। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২২১০ | L 


৫- মুহাররম মাসে সাওম পালন করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, 
AB i te CUES Lk IG PEL Lob SEG SUES Lk 44522 
el 
“রমযান মাসের সিয়ামের পর কোনো সাওম সর্বোত্তম? তিনি বললেন, রমযান 
মাসের সিয়ামের পর আল্লাহর মাস মুহাররমের সাওম সর্বোত্তম”।! 
৬- আশুরার সাওম পালন করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
(2০৩৩ LL ১ 5054 55) 
“আশুরা দিবসের সাওম এর পূর্বের এক বছরের গুনাহের কাফফারা হয়”।£ 
তবে দশ তারিখের সাথে ৯ তারিখ একটি সাওম বেশি রাখা মুস্তাহাব, যাতে 
ইয়াহুদী নাসারাদের বিরোধিতা করা হয়। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ইয়াহুদী এবং নাসারাদের আশুরার ১০ তারিখে সম্মান করতে দেখে 
তিনি বলেছেন, 
$% ০০058002018 25৭3 ত্রিন ৮০ 
seth (০401 455 
“ইনশাআল্লাহ আগামী বছর আমরা নবম তারিখেও সিয়াম পালন করবো। 
বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি, স্থাএমতাবস্থায় রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান”।১ 


যে দিনগুলোতে সাওম পালন করা হারাম: 


* সহীহ মুসলিম, হাদীস নং ১১৬৩। 
£ সহীহ মুসলিম, হাদীস নং ১১৬২। 
+ সহীহ মুসলিম, হাদীস নং ১১৩৪। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২২২০ 11. 


১- ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনে সাওম পালন করা হারাম। কেননা 
১০185 05 ৭৮৩ ৬৪ নও পভ Bl LS এস ০ এ UG 95 ৩ 
৬০53 555 9586155৭949 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুই দিনে সাওম পালন করতে 
নিষেধ করেছেন। (ঈদুল ফিতরের দিন) যেদিন তোমরা তোমাদের সাওম ছেড়ে 
দাও। আরেক দিন হলো, যেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত খাও 
(ঈদুল আযহা)” ৷" 
২- আইয়্যামে তাশরীক তথা যিলহজের ১১, ১২ ও ১৩ তারিখ এ তিনদিন 
সাওম পালন করা হারাম । আবু হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবন হুযাফাহ 
রাদিয়াল্লাহু ‘আনহুকে মিনার ময়দানে এ ঘোষণা দিয়ে পাঠালেন যে, 
65555015855 355 0৫ ৫ ও ক 51১55 3 
“তোমরা এ দিনগুলোতে সাওম পালন করো না; কেননা এ দিনগুলো হলো 
পানাহার ও আল্লাহর যিকিরের দিন” ৷” 
তবে তামাত্তু ও কারিন হাজীগণ যদি হাদই না পান তবে তাদের সাওম পালন 
করা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। 
৩- মহিলাদের জন্য হায়েয ও নিফাসের দিনে সাওম পালন করা হারাম। 
কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্পর্কে বলেছেন, 
52১ ১৬০ 9৪ ৩055) SE Gi (০2549 0 0 ESE BH) sh 


সহীহ বুখারী, হাদীস নং ১৯৯০; সহীহ মুসলিম, হাদীস নং ১১৩৭। 
£ মুসনাদ আহমদ, হাদীস নং ১০৬৬৪। আল্লামা শু“আইব আরনাউত বলেন, হাদীসটি সহীহ, 
তবে এ সনদটি দ'য়ীফ। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা চি | 


“আর হায়েয অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তাঁরা 
বললেন, হ্যাঁ। তিনি বললেন: এ হচ্ছে তাদের দীনের ক্রুটি”।! 
আলেমগণের ইজমা" হয়েছে যে, হায়েয ও নিফাস অবস্থায় সাওম পালন করলে 
সে সাওম সঠিক হবে না। 
৪- স্বামী উপস্থিত থাকা অবস্থায় নারীর নফল সাওম পালন করা। কেননা আবু 
ওয়াসাল্লাম বলেছেন, 
wy ৯ 6505 (১০৭ 
“কোনো স্ত্রীলোকের স্বামী উপস্থিত থাকা অবস্থায় রমযান মাস ব্যতীত অন্য 
সময়ে (স্বামীর অনুমতি ছাড়া) কোনো (নফল) সাওম পালন করবে না”।£ 
যেসব দিনগুলোতে সাওম পালন করা মাহরূহ: 
১- হাজীগণের ‘আরাফার দিনে সাওম পালন করা মাকরূহ ৷ কেননা রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
5 KI 26 4৯৩ এ ও BADE PALS এ 
ঈদস্বরূপ। এ দিনগুলো পানাহারের জন্য নির্ধারিত” 3 
২- শুধু জুমু'আর দিনে সাওম পালন করা মাকরূহ। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
কি রি ৬% 12221 9: ০421 চিপ খু) 


* সহীহ বুখারী, হাদীস নং ৩০৪। 

£ সহীহ বুখারী, হাদীস নং ৫১৯২; সহীহ মুসলিম, হাদীস নং ১০২৬। 
এখানে নিষেধাজ্ঞাটি হারাম হিসেবে গণ্য। এটি জমহুর আলেমের মত। ইমাম নাওয়াওয়ী ও 
ইবন হাজার রহ. এ মতকে অগ্রাধিকার দিয়েছেন। 

+ আবু দাউদ, হাদীস নং ২৪১৯। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২২৪০ | 


“তোমাদের কেউ যেন শুধু জুমু'আর দিনে সাওম পালন না করে; কিন্তু তার 
আগে একদিন বা পরের দিন (যদি পালন করে তবে জুমু'আর দিনে পালন 
করা যায়)”।! 
৩- শুধু শনিবার সাওম পালন করা অর্থাৎ এ দিনকে সাওমের জন্য নির্ধারণ 
করা মাকরূহ। কেননা ইয়াহুদীরা এ দিনের সম্মানে সাওম পালন করে। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
১০৬ ২৩ আজ HY ক DSRS YF ips Yh 
“ফরয সিয়াম ব্যতীত শনিবার তোমরা কোনো সিয়াম পালন করবে না। যদি 
তোমাদের কেউ আঙ্গুরের খোশা বা গাছের ডাল ছাড়া আর কিছু না পায় তবে 
তাই যেন সে চিবিয়ে নেয়”।£ 
৪- সারা বছর বিরতিহীনভাবে একাধারে সাওম পালন করা। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(০৯৭) fe rie খু 
“যে সারা বছর সাওম পালন করে সে যেন সাওম পালন করে না”।; 
৫- সাওমুল বিসাল তথা দু বা ততোধিক দিন বিনা ইফতারে লাগাতার সাওম 
পালন করা। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

« Jey থু 

“তোমরা সাওমে বেসাল (লাগাতার সাওম) পালন করা থেকে বিরত থাকো” ।* 
অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 


1 সহীহ বুখারী, হাদীস নং ১৯৮৫; সহীহ মুসলিম, হাদীস নং ১১৪৪। 

£ তিরমিযী, হাদীস নং ৭৪৪, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। আবু দাউদ, হাদীস 
নং ২৪২১। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 

+ সহীহ বুখারী, হাদীস নং ১৯৭৯; সহীহ মুসলিম, হাদীস নং ১১৫৯। 

4 সহীহ বুখারী, হাদীস নং ১৯৬৬; সহীহ মুসলিম, হাদীস নং ১১০৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২২৫০ || _ 


nae 
5. কি 


UAL ES 05205 4094 85019 Ltn All 
“তোমরা সাওমে বেসাল পালন করবে না। যদি বেসাল করতেই হয় তবে যেন 
সাহরী পর্যন্ত করে”।! 
৬- ইয়ামুশ-শাক তথা শাবান মাসের ত্রিশতম দিনে সাওম পালন করা। আম্মার 
(5 405 21 (০ ৮৪৩ ৪০০ IES LEN as DE Hl LS ৩০ 
“সন্দেহযুক্ত দিনে যে লোক সাওম পালন করে সে লোক আবুল কাসিম 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে”।£ 
অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
ALLS US te 8 035 NOSE ১51১ ৩০৮৩ Yh 
“তোমরা রমযানের একদিন বা দুদিন পূর্বে সওম পালন করবে না। তবে হ্যাঁ, 
যদি কোনো ব্যক্তি এ সময় সওম পালন করতে অভ্যস্ত থাকে, তাহলে সে 
সাওম পালন করতে পারে” ।” 


! সহীহ বুখারী, হাদীস নং ১৯৬১। 

£ তিরমিযী, হাদীস নং ৬৮৬। ইমাম তিরমিযী রহ. বলেছেন, আম্মার রাদিয়াল্লাহু 'আনহু বর্ণিত 
হাদীসটি হাসান। সুনান নাসায়ী, হাদীস নং ২১৮৮। আলবানী রহ. হাদীসটিকে সহীহ 
বলেছেন। 

+ সহীহ মুসলিম, হাদীস নং ১০৮২। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২২৬০৯ 


পঞ্চম রুকন 
হজ 

হজের পরিচিতি: 
হজ (০) শব্দের হা বর্ণে ফাতহা ও কাসরা উভয়টি দিয়েই পড়া যায় । 
আভিধানিক অর্থ: ইচ্ছা করা ও কোনো গন্তব্যের দিকে গমন করা । কোনো কাজ 
বারবার করা। 
পারিভাষিক অর্থে: কুরআন ও হাদীসে বর্ণিত বিশেষ ইবাদত আদায়ের উদ্দেশে 
সুনির্দিষ্ট সময়ে বাইতুল্লাহর উদ্দেশে গমন করা। 
হজের হুকুম: 
মক্কায় গমন করতে সক্ষম সকল নারী পুরুষের ওপর হজ পালন করা ফরয। 
কুরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা হজ ফরয হওয়া সাব্যস্ত। 
আল্লাহ তা'আলা বলেছেন, 
১৪ GE BEY 58 ও সি HELEN ৩5 ভরা E> জা এ 49) 

[av dls JNO ০৮ 
“এবং সামর্থ্যবান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরয । 
আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী”। 
[সূরা আলে ইমরান, আয়াত: ৯৭] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
8519 59420 0819 4 45501442 ও $9। 3৪৭ HIVE GLYN 387 

(৩৬০5) 2১০9 15 563 
“ইসলামের ভিত্তি পাঁচটি। আল্লাহ ব্যতীত কোনো (সত্য) ইলাহ নেই এবং 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য দান, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা { 


সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমযান মাসের সিয়াম 
পালন করা”।! 
সকল মুসলিম একমত যে, হজ পালন করা ফরয । এটি ইসলামের একটি 
রুকন এবং দীনের অত্যাবশ্যকীয় জ্ঞাতব্য বিষয়। যে ব্যক্তি হজকে অস্বীকার 
করবে সে কাফির ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 
তাছাড়া সব আলেম এ ব্যাপারেও একমত যে, জীবনে একবার হজ পালন করা 
ফরয। তবে কেউ মানত করলে ভিন্ন কথা। মানত করলে তাকে উক্ত হজ 
আদায় করা ফরয । এছাড়া কেউ অতিরিক্ত করলে সেটা মুস্তাহাব। 
আবু হুরায়রা রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। এতে তিনি 
বললেন, 
hl 6৯১) ৫ ০০ বা 02 ৫ 915: ত এ 55 5 08] ৫ 
কও SLB I ও পভ ঞ8। ০4 150 4 4১ ৪ SE কও 
১918, ১৪ ৩৪ ৬০ ৩০৪ CY 5 ৩ ৪১১৮ ৩ 2 ১০5৪০ 
৪৬৪৬০০০৪৪9০ iG Le sists iil 19645804১19 
(১১০5৬ 
“হে মানবমণ্ডলী! আল্লাহ তোমাদের ওপর হজ ফরয করেছেন । কাজেই তোমরা 
হজ পালন করবে। তখন এক ব্যক্তি বললো: হে আল্লাহর রাসূল। প্রতি বছর কি 
হজ করতে হবে? তিনি চুপ রইলেন এবং লোকটি এভাবে তিনবার জিজ্ঞেস 
কররো। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি 
হ্যাঁ বলতাম, তাহলে তা প্রতি বছরের জন্যেই ফরয হয়ে যেত ৷ কিন্তু তোমাদের 
পক্ষে তা করা সম্ভব হতো না। তিনি আরো বললেন: “যে ব্যাপারে আমি 
তোমাদেরকে কিছু বলি নি সে বিষয় সেরূপ থাকতে দাও। কেননা তোমাদের 


! সহীহ বুখারী, হাদীস নং ৮; সহীহ মুসলিম, হাদীস নং ১৬। 
15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি্ড বাখা_ _ ৮২৮০] 


পূর্বে যারা ছিল তারা বেশি প্রশ্ন করার ও তাদের নবীদের সাথে মতবিরোধ 
করার কারণেই ধ্বংস হয়েছে। কাজেই আমি যখন তোমাদের কোনো বিষয়ে 
নির্দেশ দেই, তোমরা তা যথাসাধ্য পালন করবে, আর যখন কোনো বিষয়ে 
নিষেধ করি তখন তা পরিত্যাগ করবে”।! 

ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে খুৎবা দিচ্ছিলেন। এতে তিনি 
বললনে, 

EG ES SALES 5 41550 এল পঠিত CG 2 খাও oad 
“হে মানব সকল! তোমাদের ওপর হজ ফরয করা হয়েছে”। তখন আকরা* 
বছরই কি হজ পালন করা ফরয? তখন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, “আমি যদি হ্যাঁ বলি তাহলে তা প্রতি বছরই আদায় করা 
ফরয হবে। আর যদি তোমাদের ওপর প্রতি বছর হজ পালন ফরয করা হয় 
তোমরা তা পালন করবে না এবং তোমাদের সাধ্যও হবে না। জীবনে একবার 
হজ পালন করা ফরয ৷ অতিরিক্ত যা করা হবে তা নফল” ।* 

হজের ফযীলত: 


! সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৭। 

£ মুসনাদ আহমদ, হাদীস নং ২৬৪২, শু'আইব আরনাউত হাদীসের সনদটিকে সহীহ বলেছনে। 
মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৩১৫৫। ইমাম হাকিম হাদীসটিকে বুখারী ও মুসলিমের 
শর্তানুযায়ী সহীহ বলেছেন; কিন্তু তারা এ সনদে বর্ণনা করেন নি। ইমাম যাহাবী রহ. ও 
বুখারী ও মুসলিমের শর্তে স্বীকৃতি দিয়েছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা SSE: | 


শরী'আত প্রণেতা হজ পালনে অনেক উৎসাহ দিয়েছেন এবং হজের অপরিসীম 
সাওয়াব ও মর্যাদা উল্লেখ করেছেন। নিম্নোক্ত হাদীসসমূহে হজের ফযীলত 
সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। 
১- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(42184) 2১৫ ০ ৬০৪ 09৪5 5 এতে ৬৭। 
“যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ 
থেকে বিরত রইল, সে নবজাতক শিশু, যাকে তার মা এ মুহূর্তেই প্রসব 
করেছে, তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে”।! 
২- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
1312 এ ০৪১১ EG CES এ 8৩৪ ৮0 এ 8০ 
“এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য 
কাফফারা । আর জান্নাতই হল হজ্জে মাবরূরের (কবুল হজের) প্রতিদান” ।£ 
৩- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 
(41 2 ১৬৯) : 5 রর 2025 4503 hl ৩) :4 ৭131 ১০৭ ৩ 
(5852 ৮) :$ 155 রর i 
“সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান 
আনা জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে 
জিহাদ করা। জিজ্ঞাসা করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, হজে 
মাবরুর (মাকবুল হজ)” ৷" 
৪- রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফযীলত সম্পর্কে আরো 
বলেছেন, 


! সহীহ বুখারী, হাদীস নং ১৫২১ সহীহ মুসলিম, হাদীস নং ১৩৫০। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৭৭৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪৯। 
3 সহীহ বুখারী, হাদীস নং ১৫১৯; সহীহ মুসলিম, হাদীস নং ৮৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


৯১ ২৩০ গ্রে |_ 


AI ELS SN BT ৩৫ ০৮9 589) 95 CEB aA 6৮ ৬1৯5৪ 
131 14588535013 ০৪9 309 50 

“তোমরা ধারাবাহিক হজ ও উমরা আদায় করতে থাকো। এ দুটো আমল 

দারিদ্র ও গুনাহ দূর করে দেয়। যেমন ভাটার আগুনে লোহা ও সোনা-রুপার 

ময়লা-জং দূরিভূত হয়ে থাকে । একটি কবুল হজের প্রতিদান তো জান্নাত ছাড়া 

আর কিছুই নয়”।! 

এছাড়াও হজের ফযীলত সম্পর্কে অনেক হাদীস বর্ণিত আছে। সবগুলো এখানে 

উল্লেখ করা সম্ভব নয়। 

হজ ফরয হওয়ার শর্তাবলী: 

১- ইসলাম। 

২- বালিগ হওয়া। 

৩- আকুল বা জ্ঞানসম্পন্ন হওয়া । 

৪- স্বাধীন হওয়া। 

সালাত ও সাওম অধ্যয়ে উপরোক্ত চারটি শর্তের দলীল উল্লেখ করা হয়েছে। 

৫- হজে গমনের সামর্থ্য থাকা । কেননা আল্লাহ তা'আলা বলেছেন, 

১৪ GE HY So ৩ ১৪০ ALEVE ৬ জা Ee AF Sy 

[av ils JNO ৫০৬৭ 

“এবং সামর্ঘ্বান মানুষের ওপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ করা ফরয। 

আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী”। 

[সূরা আলে ইমরান, আয়াত: ৯৭] 


হজের রুকনসমূহ: 
হজের রুকন চারটি। সেগুলো হলো: 


! তিরমিযী, হাদীস নং ৮১০। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ গরীব বলেছেন। ইবন 
মাজাহ, হাদীস নং ২৮৮৭ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5২৩১.০ | 


১- ইহরাম । 

২- 'আরাফায় অবস্থান 

৩- বাইতুল্লাহর তাওয়াফ করা। 

৪- সাফা ও মারওয়ায় সাঈ করা। 

এ চারটি রুকনের কোনো একটি ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে। 
প্রথম রুকন: ইহরাম: 


ইহরাম হলো: হজ বা উমরা পালনের নিয়তে হজ বা উমরার কাজে প্রবেশের 
নিয়ত করা। সাধারণ পোশাক ছেড়ে ইহরামের পোশাক পরিধান ও তালবিয়ার 
সময় নিয়ত করতে হবে। 

ইহরাম তিন প্রকার: 

১- তামা্তু 

২- কিরান 

৩- ইফরাদ। 

তামার্তু' শব্দের অর্থ: 

হজের মাসসমূহে উমরার উদ্দেশে ইহরাম বাঁধবে, অতঃপর উমরা আদায় করে 
শেষ করবে ও হালাল হয়ে যাবে। এরপর একই বছর ইয়াওমুত তারবিয়াহ 
তথা ৮ই যিলহজ শুধু হজের নিয়ত করবে । অতঃপর হজের যাবতীয় কার্যক্রম 
যথাযথভাবে আদায় করবে । মসজিদে হারামের বাসিন্দা না হলে তামার্তুর জন্য 
হাদী যবাই করবে। 

কিরান: 

মিকাত থেকে হজ ও উমরা উভয়টির জন্য একসাথে নিয়ত করা । অথবা 
প্রথমে উমরার ইহরাম বাঁধা। অতঃপর তাওয়াফের আগে হজের নিয়ত করা। 
জামরায় পাথর নিক্ষেপ পর্যন্ত একই ইহরামে থাকা, পাথর নিক্ষেপের পরে মাথা 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৩২ 8 


মুণ্ডন করা বা চুল খাটো করা তামা হাজির মত কিরান হাজিকেও হাদী 
যবাই দিতে হবে। 

ইফরাদ: 

ইফরাদ হজ হলো উমরা ব্যতীত শুধু হজের নিয়ত করা। জামরায় পাথর 
নিক্ষেপ পর্যন্ত একই ইহরামে থাকা, পাথর নিক্ষেপের পরে মাথা মুণ্ডন করা বা 
চুল ছোট করা। ইফরাদ হাজিকে হাদী যবাই দিতে হবে না। ইহরামের 
ওয়াজিব, সুন্নত ও নিষিদ্ধ কাজসমূহ: 

ইহরামের ওয়াজিব কাজসমূহ: 

ইহরামের এসব কাজ বাদ পড়লে হজ পালনকারীর ওপর দম দেওয়া ওয়াজিব 
হয়। দম দিতে অক্ষম হলে দশদিন সাওম পালন করতে হয়। ইহরামের 
ওয়াজিবসমূহ নিম্নরূপ: 

১- মিকাত থেকে ইহরাম বাঁধা: 

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। 
সুতরাং হজ বা উমরা পালনকারীকে ইহরামের নিয়ত ব্যতীত মক্কার উদ্দেশ্যে এ 
সব স্থান অতিক্রম করা জায়েয নেই। এসব জায়গা হলো: 

ক- যুলহুলাইফা: মদীনার দক্ষিণে অবস্থিত। স্থানটি বর্তমানে আবইয়ারে আলী 
বলে খ্যাত ৷ যুলহুলাইফা মদীনাবাসী ও মদীনার দিক থেকে আসা জল, স্থল বা 
আকাশসীমার হাজীদের মিকাত। 

খ- আল-জুহফা: এটি সমুদ্রতীরবর্তী পুরাতন একটি শহর। বর্তমানে এ শহরের 
নিদর্শন অনেকটাই চলে গেছে। তাই লোকেরা সেটার বদলে রাবেগ শহর থেকে 
ইহরাম বাঁধে । । এটি সিরিয়া, মিসর ও মরক্কোসহ পশ্চিমাঞ্চল থেকে আসা 
আসা জল, স্থল বা আকাশসীমার হাজীদের মিকাত। 

গ- ইয়ালামলাম: এটি মূলত: পাহাড় ৷ বর্তমানে এর নাম ‘আসসাআ'দিয়াহ’। 
এটি ইয়েমেন ও ইয়ামেনের দিক থেকে আসা জল, স্থল বা আকাশসীমার 
হাজীদের মিকাত। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষি ব্াখযা_ ৯২৩৩৩ 08 


ঘ- কারনুল মানাধিল: বর্তমানে এর নাম 'আস-সাইলুল কাবীর'। এটি 
নাজদবাসী ও এদিক থেকে দিক থেকে আসা জল, স্থল বা আকাশসীমার 
হাজীদের মিকাত। 
ঙ- যাতু ইরক: এটি ইরাক ও এর ওপারের দেশবাসীদের দিক থেকে আসা 
জল, স্থল বা আকাশসীমার হাজীদের মিকাত। 
চ- যাদের বাড়ি উপরোক্ত মিকাতের অভ্যন্তরে মক্কার দিকে, তাদের হজ ও 
উমরার মিকাত নিজের ঘর থেকে শুরু করতে হবে। তবে যাদের বাড়ি মক্কার 
মধ্যে তারা হারাম এলাকার বাড়ি থেকে বের হয়ে ‘হিল’ বা হালাল এলাকায় 
এসে উমরার নিয়ত করবে । আর হজের জন্য মক্কায় বসেই নিয়ত করবে। 
মিকাতের দলীল নিম্নোক্ত হাদীস: ইবন ‘আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
বর্ণিত, তিনি বলেন, 
22৫ LEN BSG এ 5 Tl BY LG খু Bl 4০ ঞ। 453 Ssh 
Sa LE ৬৪ Sele এ ৬৭০ ও SLL A PYG JEN SHE ০৯3) 
5 5 এ BSG all ৬ UES SES ৩৫ ৬ ৪50 215 ৩৫ ৬৪ 
॥$৩ 5%% 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহ্রাম বাঁধার স্থান নির্ধারণ করে 
উল্লিখিত স্থানসমূহ হজ ও উমরার নিয়তকারী সেই অঞ্চলের অধিবাসী এবং এ 
সীমারেখা দিয়ে অতিক্রমকারী অন্যান্য অঞ্চলের অধিবাসীদের জন্য ইহরাম 
বাঁধার স্থান এবং মীকাতের ভিতরে স্থানের লোকেরা নিজ বাড়ি থেকে ইহ্রাম 
বাঁধবে । এমনকি মক্কাবাসীগণ মক্কা থেকেই ইহরাম বাঁধবে”! 


* সহীহ বুখারী, হাদীস নং ১৫২৬; সহীহ মুসলিম, হাদীস নং ১১৮১। 
IslamHouse con 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিত ব্যাখা _ _ _ _ [=5২০৯ )২ 


ফায়েদা: উপরে যা উল্লেখ করা হলো তা মিকাতে মাকানী বা স্থানের মিকাত। 
হজ এর যামানী বা সময়েরও মিকাত রয়েছে। সেগুলো হলো: 
হজের কাল-বিষয়ক মিকাত হলো হজের মাসসমূহ। আর তা হলো, শাওয়াল, 
যিলকদ ও যিলহজ মাসের প্রথম দশদিন। আল্লাহ তা'আলা বলেছেন, 

av ৮0] ৩5955 28 
“হজের সময় নির্দিষ্ট মাসসমূহ”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৯৭] 
কেউ এ সময়ের আগে হজের নিয়ত করলে তার ইহরাম বৈধ হবে না। 
অপরদিকে কেউ যিলহজ মাসের দশ তারিখ সূর্যোদয়ের আগে ইহরাম বেঁধে 
'আরাফায় অবস্থান করলে তার হজ শুদ্ধ হবে। 
২- সেলাইবিহীন কাপড় পরিধান করা: 
মুহরিম সেলাইকৃত জামা, কামিছ, টুপিওয়ালা জামা, পাগড়ি পরবে না। কোনো 
কিছু দিয়ে মাথা ঢেকে রাখবে না। চামড়ার মোজা বা কাপড়ের মোজাপরবে না। 
জাফরান ও ওয়ারস লাগানো পোশাকও পরিধান করবে না। কারণ রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
থ ৬415০8৭9৮৮৭) 20201700193 LANNY, ০০580 0১৯৭] এ YD 
“মুহরিম জামা, পাগড়ী, পায়জামা, টুপিওয়ালা জামা এবং মোজা পরবে না। 
তবে যদি সে জুতা সংগ্রহ করতে না পারে, তা হলে মোজা পরতে পারবে, তবে 
সে যেন সেটার টাখনুর নিচের অংশ কেটে নেয়”।; 
পক্ষান্তরে নারী সে তার মুখের উপর থাকা বুরকা ও নিকাব দূর করবে, হাতের 
উপর থাকা হাতমোজাও সরিয়ে রাখবে। তবে মহিলা তার চেহারার উপর উড়না 
রাখতে পারবে যা দ্বারা তার পাশ দিয়ে গমনকারী বেগানা লোকদের থেকে 


: সহীহ বুখারী, হাদীস নং ৫৭৯৪; সহীহ মুসলিম, হাদীস নং ১১৭৭। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৩৫০ IE 


চেহারা ঢেকে রাখবে, যদিও সেটা চেহারা স্পর্শ করে। কারণ রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

SLE AA YG ds SN ES Yo 
“মুহরিম মহিলাগণ মুখে নেকাব এবং হাতে হাত মোজা লাগাবে না”।! 
ইহরামের সুন্নতসমূহ: 
১- ইহরামের জন্য গোসল করা। হায়েয ও নিফাস হলেও গোসল করা সুন্নত। 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
৩৫৪৪০৪৯8৫95 এ DDN ৪৪8৫০ 445 055 2 IGG LLL Eo 
“হায়েয ও নেফাসবতী মহিলারা গোসল করে ইহরাম বাঁধবে এবং হজের সব 
আমল পুরা করবে। তবে পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর ঘরের তাওয়াফ 
করবে না” ৷ 
২- একটি চাদর এবং সেলাইবিহীন লুঙ্গি পরে ইহরাম বাঁধা । আব্দুল্লাহ ইবন 
আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, 
$% 15521015৩৯9 JEU IAG Tl ৩৪৭3 6 dhl ৬০ ভু Ssh 

3০০ 

“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ চুল আঁচড়িয়ে, 
তেল মেখে, লুঙ্গি ও চাদর পরে (হজের উদ্দেশ্যে) মদীনা থেকে রওয়ানা হন”।! 


' সহীহ বুখারী, হাদীস নং ১৮৩৮। 

* খাত্তাবী রহ. বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েয ও নেফাসবতী নারীকে 
গোসল করে ইহরাম বাঁধতে আদেশ দিয়েছেন। সুতরাং পবিত্র ব্যক্তিদের ক্ষেত্রে এটি 
অগ্রাধিকার ভিত্তিতে প্রযোজ্য। 

১ তিরমিযী, হাদীস নং ৯৪৫, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গরীব বলেছেন। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। মুসনাদে আহমদ, হাদীস নং ৩৪৩৫। শু'আইব আরনাউত 
হাদীসের সনদটিকে হাসান লিগাইরিহী বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০ ২৩৬ পে IB 


৩- নখ কাঁটা, মোচ কাঁটা, বোগলের পশম উপড়ে ফেলা ও নাভীর নিচের লোম 
কামানো । কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছেন। 
তাছাড়া হজের কাজ দীর্ঘদিন চলার কারণে এসব পশম লম্বা হয়ে যাবে, আর 
ইহরাম অবস্থায় এগুলো কাঁটাও যাবে না। 

৪- ফরয বা নফল সালাতের পরে ইহরামের নিয়ত করা। 

৫- নিয়তের পরে তালবিয়া পাঠ করা। তালবিয়া হলো নিম্নোক্ত এ দো'আ পড়া: 
DAY ALG SLD LLNS DLA DH IDET এরর এ) 
“আমি হাযির, হে আল্লাহ! আমি হাযির । আপনার কোনো শরীক নেই। নিশ্চয় 
প্রশংসা ও নি'আমত আপনার এবং রাজত্বও, আপনার কোনো শরীক নেই” ।* 
পুরুষ উচ্চস্বরে এবং নারীরা এমনভাবে বলবে যেন পাশের লোক শুনতে পায়। 
মুস্তাহাব হচ্ছে, বেশি বেশি পরিমাণ ও বার বার তালবিয়া পাঠ করা । এরপরে 
দো'আ করা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা। 
ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ: 

হজ অথবা উমরার ইহরাম বাঁধলে নিম্নোক্ত কাজসমূহ করা নিষেধ: 

১- মাথার চুল মুগ্ডানো, কাটা অথবা উপড়ে ফেলা। এমনিভাবে শরীরের অন্যান্য 
লোমও কাঁটা বা মুগ্তানো বা উপড়ে ফেলা নিষেধ। 

২- হাত ও পায়ের নখ কাটা। 

৩- এমন কোনো কাপড় দিয়ে পুরুষের মাথা ঢেকে রাখা যা মাথার সাথে লেগে 
থাকে। 

৪- পুরুষের ক্ষেত্রে সেলাই-করা পোশাক পরা। সেলাই করা পোশাক অর্থ এমন 
পোশাক যা মানুষের শরীরের মাপে অথবা কোনো অঙ্গের মাপে সেলাই করে 


* সহীহ বুখারী, হাদীস নং ১৫৪৫। 
£ সহীহ বুখারী, হাদীস নং ১৫৪৯। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৩৭০ 1]: 


ইত্যাদি। 
৫- ইহরামের পর শরীর, কাপড় অথবা অন্য কোথাও সুগন্ধি লাগানো। 
কেউ উক্ত পাঁচটি কাজ করলে তাকে ফিদিয়া দিতে হবে । ফিদিয়া হলো তিন 
দিন সাওম পালন করা বা ৬জন মিসকিনকে এক মুদ পরিমাণ করে খাদ্য 
দেওয়া বা একটি ছাগল যবাই করা। আল্লাহ তা'আলা বলেছেন, 
(LS 35S 02৩6 ও BIB এপ ৩ ও 755 ৯ ৩৫ ৩৩) 
[১৭7 :১)2-11] 
“আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে 
তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু যবেহ এর মাধ্যমে ফিদয়া দেবে”। [সূরা 
আল-বাকারা, আয়াত: ১৯৬] 
৬- স্থলজ শিকার-জন্ত হত্যা করা বা শিকার করা । আল্লাহ তা'আলা বলেছেন, 
[৭০:-301] (252 &11854135 হত ভিত? 
“হে মুমিনগণ, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না”। 
[সূরা আল-মায়েদা, আয়াত: ৯৫] 
সুতরাং কেউ যদি ইচ্ছা করে তা হত্যা করে, তবে তাকে অনুরূপ ক্ষতিপূরণ 
দিতে হবে। কারণ আল্লাহ তা'আলা বলেন, 
[৭০:5-301] ধা 0505 ৩ 05 টাও 1239 ১৪৬৩ AIS ০2) 
“আর যে কেউ তোমাদের মধ্য থেকে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে সে যেন 
অনুরূপ প্রাণি ক্ষতিপূরণ দেয়”। [সুরা আল-মায়িদা: ৯৫] 
যেমন কেউ হরিণ, পাহাড়ী ছাগল ও খরগোশ ইত্যাদি শিকার করলে 
মিসকীনকে সমজাতীয় একটি প্রাণি ফিদিয়া দিতে হবে। নির্দিষ্ট প্রাণি পাওয়া না 
গেলে উক্ত প্রাণীর মূল্যের সমপরিমাণ খাদ্য দান করতে হবে । মিসকিনদের 
মধ্যে তা বিলিয়ে দিতে হবে। খাদ্য ফিদিয়া দিতে সক্ষম না হলে যে কয়জন 
মিসকিনকে খাদ্য দেওয়ার তাদের পরিবর্তে সাওম পালন করবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৩৮ গে IB 


৭- সহবাস বা সহবাসের পূর্বকাজ যেমন চুম্বন ইত্যাদি করা হারাম। আল্লাহ 
তা'আলা বলেছেন, 
ES ০৩৯ 3১: 36৩০ KES Ss ০2 ৩৫ ESL শেঠি 
[১৭ :১)2-11] 

“হজের সময় নির্দিষ্ট মাসসমূহ। অতএব, এ মাসসমূহে যে নিজের ওপর হজ 
আরোপ করে নিল, তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া-বিবাদ 
বৈধ নয়”। [সূরা আল-বাকারা, আয়াত: ১৯৭] 
সহবাস করলে হজ বাতিল হয়ে যাবে । তাকে বাতিল হওয়া সত্বেও হজের বাকী 
কাজ পূর্ণ করতে হবে এবং পরের বছর আবার হজ করতে হবে৷ উমার ইবন 
জিজ্ঞেস করা হয়েছিল, মুহরিম অবস্থায় কেউ স্ত্রীসহবাস করলে কী করণীয়? 
তারা বললেন, 

(591 49৬ লে 242০ রি ৩০৮ 5 ES 3 liz 
“তারা হজের বাকী কাজ সমাপন করবে । অতঃপর, পরের বছর পুনরায় হজ 
করবে এবং হাদী যবাই করবে”। * 
দ্বিতীয় রুকন: তাওয়াফ: 
কা'বার চারপাশে সাতবার ঘোরা (তাওয়াফ করা)। 
তাওয়াফের প্রকারভেদ: 
১- তাওয়াফুল কুদুম তথা মক্কায় আগমন করে যে তাওয়াফ করা হয়। 
২- তাওয়াফুল ইফাদা। এটি হজের রুকন। কেউ এ তাওয়াফ বাদ দিলে তার 
হজ বাতিল হয়ে যাবে। 
৩- তাওয়াফুল বিদা তথা মক্কা থেকে বিদায় বেলায় যে তাওয়াফ করা হয়। এটি 
হজের ওয়াজিব কাজ। কেউ এ তাওয়াফ ছেড়ে দিলে তাকে দম দিতে হবে। 


! মুয়াত্তা মালেক, হাদীস নং ১৪২১। 
IslamHouse econ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৩৯ I 


৪- নফল তাওয়াফ । 
তাওয়াফের কিছু শর্ত, সুন্নত ও আদাব রয়েছে। সেগুলো নিম্নরূপ: 
তাওয়াফের শর্ত: 
১- নিয়ত: আল্লাহর সন্তুষ্টি লাভ ও তাঁর আদেশ পালনে অন্তরে তাওয়াফের দৃঢ় 
সংকল্প করা। 
২- ছোট বড় সব ধরণের অপবিত্রতা থেকে পবিত্র থাকা। কেননা রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(Sas ৫ এত MSY এ 592) 
“বাইতুল্লাহর তাওয়াফ সালাতের মতোই, তবে আল্লাহ তাতে কথা বলা জায়েয 
করেছেন ।”।! 
৩- সতর ঢেকে রাখা । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
195০১ ২৭৬ ০৯৮৪৭১০০১৫৩] এ EY 
“মুশরিকেরা এ বছরের পর আর কোনো হজ করতে পারবে না। আর কোন 
উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহর তাওয়াফ করবে না”।£ 
৪- তাওয়াফে সাতটি চক্কর দেওয়া এবং হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু 
করা ও সেখানে এসে তাওয়াফ শেষ করা৷ কেননা জাবির রাদিয়াল্লাহু ‘আনহু 
থেকে বর্ণিত, 
ce BE G2 ES AEG S400 SST BT lg ale hl 4০ এস 4৮ Sho 
45205555853 029 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করলেন তখন 
তিনি হাজরে আসওয়াদের কাছে গিয়ে সেটা স্পর্শ করলেন, অতঃপর ডান 


! মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৩০৫৮। ইমাম হাকিম ও যাহাবী উভয়ে এ হাদীসের হুকুম 
বর্ণনায় নীরবতা অবলম্বন করেছেন। সুনান নাসাঈ, হাদীস নং ২৯২২। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১৬২২, সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪৭। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০ ২৪০০৪ |B 


দিকে হাঁটা শুরু করলেন, প্রথমে তিন চক্কর রমল তথা হেলেদুলে হাঁটলেন। 
অতঃপর পরে চার চক্কর স্বাভাবিক হাঁটলেন” ।! 

৫- তাওয়াফের সময় বাইতুল্লাহ যেন তাওয়াফকারীর বাম দিকে থাকে। 

৬- মসজিদের ভিতর দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করা, যদিও বাইতুল্লাহ থেকে 
দুর দিয়ে হয়। 

৭- বাইতুল্লাহর বাহির থেকে তাওয়াফ করা । হাজরে আসওয়াদ ঘিরে তাওয়াফ 
করলে তাওয়াফ হবে না। কেননা হাজরে আসওয়াদ ও শাযরাওয়ান (কাবার 
মূল ভবনের সাথে লাগানো অংশ যাতে গিলাফ পরানো হয়) বাইতুল্লাহর অংশ। 
৮- ধারাবাহিকভাবে ও বিরতিহীন তাওয়াফ করা। ওযরের কারণে সামান্য বিলম্ব 
করলে অসুবিধে নেই। 

তাওয়াফের সুন্নতসমূহ: 

১- হাজরে আসওয়াদের দিকে ফিরে তাওয়াফ শুরু করা ও সম্ভব হলে চুম্বন 
করবে অথবা হাত দ্বারা স্পর্শ করবে অথবা সেদিকে ইশারা করবে । কেননা 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুম্বন করেছেন। 
২- তাওয়াফে কুদূম ও উমরার সময় ইযতিবা করা। ইযতিবা হলো ডান 
বগলের নিচে চাদর রেখে ডান কাঁধ উন্মুক্ত রাখা । তাওয়াফ শেষে আবার চাদর 
ঠিক করে দেওয়া। 

৩- পুরুষরা তাওয়াফে কুদূম ও উমরার তাওয়াফের প্রথম তিন চক্করে রমল 
করা । রমল হলো দ্রুত পদে চলা । নারীরা রমল করবে না। বাকী চার চক্কর 
স্বাভাবিক গতিতে তাওয়াফ করবে। 

ইদতেবা ও রামল দু'টিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল 
দিয়ে সাব্যস্ত হয়েছে। 


! সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৪১০ | 


৪- তাওয়াফের প্রতি চক্করে রুকনে ইয়ামানীকে হাত দিয়ে স্পর্শ করা, কিন্তু 

চুম্বন করবে না। সম্ভব না হলে সেখানে ভিড় করা উচিৎ নয়। হাত দিয়ে স্পর্শ 

করা সম্ভব না হলে হাত দিয়ে ইশারা করা শরী'আতসম্মত। 

৫- রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এ দো'আ পড়বে: 
[৭") 8১1] বটে lie এ Ls খা 8584০ CY ও ও) 

“হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও 

কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের ‘আযাব থেকে রক্ষা করুন”। [সূরা 

আল-বাকারা, আয়াত: ২০১] 

৬- মুলতাযিমে দো'আ করা। আর মুলতাযিম হলো হাজরে আসওয়াদ ও 

বাইতুল্লাহর দরজার মধ্যবর্তী জায়গা । এটি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামের কর্ম দ্বারা সাব্যস্ত আছে। 

৭- সাত তাওয়াফ শেষে মাকামে ইবরাহীমে যাবে এবং এ আয়াত পড়বে: 

[১৫০ 5A LPS GLE ৩০1১0 

“তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো”। [সুরা আল- 

বাকারা, আয়াত: ১২৫] 

এ সময় মাকামে ইবরাহীম তার ও কা“বার মাঝখানে রাখবে এর পিছনে দু 

রাকা'আত সালাত আদায় করবে। প্রথম রাকা*আতে সূরা আল-ফাতিহার পরে 

‘সূরা আল-কাফিরূন' এবং দ্বিতীয় রাকা*আতে সূরা আল-ফাতিহার পরে সূরা 

আহাদ তথা কুল হুআল্লাহু আহাদ পড়বে। 

৮- এ দু রাকা'আত সালাত শেষে যমযমের পানি পান করবে। 

৯- সা'ঈ করার আগে হাজরে আসওয়াদের কাছে গিয়ে সম্ভব হলে স্পর্শ 

করবে। সম্ভব না হলে ভিড় করবে না। 

তাওয়াফের আদবসমূহ: 

১- কায়মনোবাক্যে ও একাগ্রচিত্তে তাওয়াফ করা । তাওয়াফের সময় আল্লাহর 

বড়ত্ব, মহত্ব স্মরণ করা এবং তাঁর কাছে প্রার্থনা করা। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৪২০ ছু 


২- অতিপ্রয়োজন ব্যতীত কথাবার্তা না বলা। একান্ত যদি কথা বলতেই হয় 
তাহলে ভালো কথা বলবে। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, 
(4 3 65১3 46255 কিস এও হল FSB ভুত SE 
“বাইতুল্লাহর তাওয়াফ সালাতের মতোই, তবে আল্লাহ তাতে কথা বলা জায়েয 
করেছেন। সুতরাং কেউ তাওয়াফ অবস্থায় কথা বললে সে যেন উত্তম কথা 
বলে”।; 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 
eS ৩ 1956 2১০ 528 S13) 
“বাইতুল্লাহর তাওয়াফ করাও সালাতের ন্যায়। অতএব, কথা কমই বলবে”।£ 
৪- বেশি বেশি যিকির ও দো'আ করা। 
৫- কথা ও কাজে কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া। 
তৃতীয় রুকন: সা'়্ী: 
সা'ঈ হলো সাফা ও মারওয়ার মাঝে ইবাদতের নিয়তে হাঁটা। এটি হজ ও 
উমরার রুকন ৷ আল্লাহ তা'আলা বলেছেন, 
[)০/ 5০5০] (HT ৩5 ০০৪১ খা ৩) 
“নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভূক্ত” । [সুরা আল- 
বাকারা, আয়াত: ১৫৮] 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
"GLEE CES ক SB aol" 


! মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৩০৫৮ ৷ ইমাম হাকিম ও যাহাবী উভয়ে এ হাদীসের হুকুম 
বর্ণনায় নীরবতা অবলম্বন করেছেন। সুনান নাসাঈ, হাদীস নং ২৯২২। আলবানী রহ. 
হাদীসটিকে সহীহ বলেছেন। 

* সুনান নাসাঈ, হাদীস নং ২৯২২। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। বায়হাকী আল- 
কুবরা, হাদীস নং ৯২৯৩। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৪৩০ |B 


“তোমরা সাফা ও মারওয়ায় সা'ঈ করো, কেননা আল্লাহ তোমাদের ওপর সা'ঈ 

ফরয করেছেন” ৷" 

সা'ঈর শর্তাবলী: 

১- নিয়ত করা: কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
wll 3০৭ 2) 

“প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভরশীল”ঃ 

অতএব সা'ঈর মাধ্যমে আল্লাহর ইবাদত ও তাঁর আদেশ মান্য করার নিয়ত 

করা । 

২- তাওয়াফের পরে সা'ঈ করা। অতএব, তাওয়াফের আগে সা"ঈ করা যাবে 

না। 

৩- সাফা থেকে সা'ঈ শুরু করা এবং মারওয়াতে শেষ করা। 

৪- সাত চক্কর পূর্ণ করা। 

৫-সা'ঈর জন্য নির্ধারিত স্থানে সা'ঈ করা। এর বাইরে না যাওয়া। 

সা"ঈর সুন্নতসমূহ: 

১- তাওয়াফের সাথে সাথেই সা'ঈ করা । তবে কোনো ওযর থাকলে ভিন্ন কথা। 

তখন পরেও সা“ঈ করা যাবে। 

২- সাফা ও মারওয়ায় উঠা । সা'ঈর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর 

ও বেশি বেশি দো'আ পড়া। 

৩- পুরুষের জন্য দুই সবুজ চিহ্নিত জায়গা সাধ্যানুষায়ী দ্রুত অতিক্রম করা। 

মহিলারা স্বাভাবিক গতিতে হাঁটবে। 


! সহীহ ইবন খুযাইমা, হাদীস নং ২৭৬৪। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, তবে 
সনদের খলিল ইবন উসমান রহ. এর জীবনী তিনি পান নি। মুসনাদ আহমদ, হাদীস নং 
২৭৩৬৭, আল্লামা শু'আইব আরনাউত বলেছেন, হাদীসের সনদটি দ'য়ীফ; কিন্তু অন্যান্য 
বর্ণনায় হাদীসটি হাসান। 

£ সহীহ বুখারী, হাদীস নং ১; সহীহ মুসলিম, হাদীস নং ১৯০৭। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৬০২৪৪ ০৪ 8 


রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সা'ঈর সময় পঠিত দো'আ 

হচ্ছে, 

83141 3755 ss LEB একা যি AIMS LST ই 

(১5০ ০৪ 65৯ ০১৩০7০59০০9 এরা ৫০০ 

“আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক ৷ তাঁর কোনো অংশীদার 

নেই। রাজত্ব তাঁরই প্রশংসাও তাঁর। সকল বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান। 

আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক আল্লাহ তাঁর অঙ্গীকার পূর্ণ 

করেছেন ও তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রদেরকে পরাজিত 

করেছেন” ।' 

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনবার পাঠ করেছেন।এর 

মাঝে তিনি নিজের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। 

সা'ঈর আদবসমূহ: 

১- সাফার দরজা দিয়ে এ আয়াত তিলাওয়াত করতে করতে বের হওয়া: 

BE; এ এত EEE HE IH fc ES SIH Gl ০০ ৪ ও ৩১ 
[oA BAL 85 IU এন 8619 E55 ০০ Cp 

“নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত । সুতরাং যে 

বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবেনা যে, 

সে এগুলোর তাওয়াফ করবে। আর যে স্বতঃক্ষুর্তভাবে কল্যাণ করবে, তবে 

নিশ্চয় শোকরকারী, সর্বজ্ঞ”। [সূরা বাকারাহ, আয়াত: ১৫৮] 

২- পবিত্র অবস্থায় সা'ঈ করা। 

৩- সাঈর সময় কাউকে কষ্ট না দিয়ে সম্ভব হলে হাঁটা। সম্ভব না হলে যেভাবে 

সম্ভব সেভাবে চলবে। 

৪- বেশি বেশি যিকির ও দো'আ করা। 


* সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৪৫ ]& 


৫- মুসলিম ভাইয়ের সাথে কোমল আচরণ করা। কাউকে কথা ও কাজে কষ্ট 
না দেওয়া। 
৬-সাঈর সময় আল্লাহর সমীপে নিজেকে ছোট, অভাবী ও মুখাপেক্ষী মনে 
করা নিজের হিদায়েত, নফসের তাযকিয়া ও সংশোধনের নিমিত্তে আল্লাহর 
কাছে নিজেকে বড়ই অভাবী মনে করা। 
চতুর্থ রুকন: ‘আরাফাতের ময়দানে অবস্থান: 
রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

(2555 00) 
“হজ হচ্ছে 'আরাফাতে অবস্থান ৷” 
“আরাফাতের ময়দানে অবস্থান বলতে ৯ই যিলহজ যোহরের পর থেকে ১০ই 
যিলহজ ঈদের দিন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সেখানে অবস্থানের নিয়তে কিছুক্ষণ 
থাকা। কেউ ঈদের দিনের সূর্যোদয়ের আগে অবস্থান করতে না পারলে তার 
“আরাফাতের ময়দানে অবস্থান শুদ্ধ হবে না এবং বাতিল বলে গণ্য হবে। 
হজের ওয়াজিবসমূহ: 
১ - মিকাত থেকে ইহরাম করা। 
২- যে ব্যক্তি দিনের বেলায় 'আরাফাতে অবস্থান করবে তার জন্য সূর্যাস্ত পর্যন্ত 
“আরাফাতে অবস্থান করা। 
৩- কুরবানীর রাত মুযদালিফায় যাপন করা। 
৪- আইয়ামে তাশরীকে মিনার রাতগুলো মিনায় যাপন করা। 
৫- কঙ্কর নিক্ষেপ করা। 
৬- মাথা মুণ্ডন বা চুল ছোট করা। 
৭- বিদায়ী তাওয়াফ ৷ 


1 তিরমিযী, হাদীস নং ৮৮৯; ইবন মাজাহ, হাদীস নং ৩০১৫ । আলবানী রহ. হাদীসটিকে সহীহ 
বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৪৬০ | 


ফায়েদা: 

উমরার রুকনসমূহ: 

উমরার আরকান তিনটি । সেগুলো হলো: 

১- ইহরাম বাঁধা । 

২- তাওয়াফ করা । 

৩- সাফা ও মারওয়ায় সা‘ঈ করা। 

উমরার ওয়াজিবসমূহ: 

উমরার ওয়াজিব দু'টি: 

১- মিকাত থেকে ইহরাম বাঁধা ৷ 

২- মাথা মুণ্ডন বা চুল ছোট করা । 

কেউ উপরোক্ত রুকনের কোনো একটি ছেড়ে দিলে তার হজ ও উমরা আদায় 
হবে না। কারো হজ ও উমরার ওয়াজিব ছুটে গেলে তাকে ফিদিয়া তথা দম 
দিতে হবে এবং এর গোস্ত হারামের আশেপাশের মিসকিনকে দান করবে, 
নিজে এ গোস্ত খাবে না। 

কিছু গুরুত্বপূর্ণ ফায়েদা: 

১- তারবিয়ার দিনে করণীয়: 

যখন তারবিয়ার দিন আসবে, আর তা হচ্ছে যিল-হজের ৮ম তারিখ, তখন 
তামাতু হজ পালনকারী হাজী, যিনি তাঁর উমরা থেকে হালাল হয়েছিলেন, তিনি 
যে স্থানে অবস্থান করছেন সে স্থান থেকেই চাশতের সময় ইহরাম বাঁধবেন, 
অতঃপর উমরার ইহরামের সময় যেসব কাজ করেছেন এখনও সেসব কাজ 
করবেন, অর্থাৎ পরিস্কার-পরিচ্ছন্ন হবেন, গোসল করবেন, আতর লাগাবেন, 
ইহরামের কাপড় চাদর ও লুঙ্গি পরিধান করবেন এবং হজের ইহরামের নিয়ত 
করে বলবেন, 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৪৭ পে 8 


ক Hh 

ইহরাম বাঁধার সময় শর্ত করে নিবে যে, অসুস্থতা বা ভয়ভীতি কারণে যদি 
কোনো পারিপার্শ্বিক সমস্যা দেখা দেয় তাহলে সে ইহরাম ভঙ্গ করতে পারবে ।£ 
অতঃপর তালবিয়াহ পাঠ করবে ।; তামাত্ুকারী যেখানে আছে সেখানে বসেই 
ইহরাম বাঁধবে, এমনকি মক্কাবাসীরাও মক্কার বাসা থেকেই ইহরাম বাঁধবে । আর 
কারিন বা মুফরিদ হজকারী হলে সে মিকাত থেকে যে ইহরাম বেঁধেছে সে 
ইহরাম অবস্থাতেই থাকবে। 
২- এরপর সব হাজীরা মিনার উদ্দেশে রওয়ানা হবে । সেখানে গিয়ে যোহর, 
আসর, মাগরিব, “ইশা ও পরেরদিন ফজরের সালাত আদায় করবে। প্রতি 
সালাত তার সুনির্দিষ্ট সময়েই আদায় করবে। চার রাকা'আতবিশিষ্ট সালাতগুলো 
কসর করে পড়বে। যিলহজের নয় তারিখ সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত 
মিনাতেই অবস্থান করবে। মিনাতে রাত যাপন করা সুন্নত। কোনো হাজী 
সেখানে রাত যাপন করতে না পারে তবে তাকে কোনো কিছু দিতে হবে না। 
২- ‘আরাফাতের দিনে করণীয়: 


1 তামাতুকারী ইতোপূর্বে উমরার সময় বলেছিল, (4 এ ৬ ৬০৩০৪০২০9৮২ 1 ৩,০ অর্থাৎ 
তিনি তখন বলেছিলেন, হে আল্লাহ আমি উমরার জন্য হাযির, অথবা হে আল্লাহ আমি উমরার 
জন্য হাযির যে উমরার সুযোগ নিয়ে আমি হজ করব। 

* শর্ত করে নিয়ে বাঁধাগ্রস্ত বা অসুস্থ হলে ইহরাম ভেঙ্গে ফেলা জায়েয এবং এর বিনিময়ে তাকে 
কিছুই দিতে হবে না। আর যদি শর্ত না করে এমতাবস্থায় ইহরাম ভঙ্গ করতে বাধ্য হলে 
তাকে দম দিতে হবে এবং পরের বছর হজ কাযা করতে হবে। 

3 উমরার ক্ষেত্রে ইহরাম থেকে শুরু করে তাওয়াফ পর্যন্ত তালবিয়া পাঠ করবে । আর হজের 
ক্ষেত্রে ইহরাম থেকে শুরু করে ঈদের দিন বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া 
অব্যাহত রাখবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৪৮ ০ || _ 


১- ৯ ই যিলহজ সূর্যোদয়ের পর হাজীগণ মিনা থেকে ‘আরাফার উদ্দেশে 
রওয়ানা হবে। খুব ধীরস্থির ও ভাবগস্তীর্যতার সাথে চলবে এবং তালবিয়া পাঠ 
করতে থাকবে । ‘আরাফার নির্দিষ্ট স্থান জেনে তার সীমা সম্পর্কে নিশ্চিত হয়ে 
সুবিধামত স্থানে অবস্থান করবে। 
২- সেখানে গিয়ে সম্ভব হলে ইমামের সাথে যোহর ও আসরের সালাত 
যোহরের সময় পরপরএক আযান ও দুই ইকামতে কসর করে পড়বে। 
৩- সালাতের পর যিকির, দো'আ ও আল্লাহর কাছে কান্না-কাটি করার জন্য 
ফারেগ হয়ে যাবে। বিনয়ীভাব, উপস্থিত অন্তর ও কিবলামুখী হয়ে হাত উঠিয়ে 
দো'আ করতে থাকবে। সূর্যাস্ত পর্যন্ত হাজী সাহেবগণ তালবিয়া ও দো'আ করা 
রওয়ানা হবে । খুব ভাবগন্ভীর্য, প্রশান্তি ও শান্তভাবে মুযদালিফায় যাবে । আল্লাহর 
যিকির, ইসতিগফার ও তালবিয়াহ পাঠ করতে থাকবে। 
৪- সূর্যাস্তের পূর্বে ‘আরাফার সীমানা ছেড়ে যাওয়া জায়েয নয়। কেননা 
করেছেন। তিনি বলেছেন, 

PER CIEE 
“যাতে তোমরা আমার থেকে হজের কার্যক্রম জেনে নাও” ।1 
কেউ সূর্যাস্তের পূর্বে ‘আরাফা ত্যাগ করলে তাকে পুনরায় সেখানে ফিরে যেতে 
হবে এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। যদি ফিরে না যায় তাহলে 
গুনাহগার হবে এবং ফিদিয়া তথা দম দিতে হবে। 
৫- কেউ সূর্যাস্তের পরে 'আরাফায় গেলে সেখানে সামান্য সময় অবস্থান করলেই 
যথেষ্ট হবে । এমনকি ‘আরাফাতের ময়দান দিয়ে পেরিয়ে আসলেও নিয়তের 
কারণে 'আরাফায় অবস্থান আদায় হয়ে যাবে। ঈদের দিনের সূর্যোদয় পর্যন্ত 


! সহীহ মুসলিম, হাদীস নং ১২৯৭। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


অবস্থান না করতে পারলে তার হজ বাতিল হয়ে যাবে। ইতোপূর্বে ইহরামের 
সময় সে যদি শর্ত করে থাকে যে, ‘যদি কোনো সমস্যা তাকে হজের কার্যক্রম 
সম্পন্ন করতে বাঁধা দেয় তাহলে সেখানেই তার হজের কার্যক্রম সমাপ্ত হবে’ 
তাহলে এ ব্যক্তি তখন ইহরাম খুলে ফেলবে এবং তাকে কোনো কিছু জরিমানা 
আদায় করতে হবে না। আর যদি এমন কোনো শর্ত না করে থাকে তাহলে সে 
উমরা পালনের মাধ্যমে ইহরাম ভেঙ্গে ফেলবে। তখন সে বাইতুল্লাহ গিয়ে 
তাওয়াফ করবে, অতঃপর সা'ঈ করবে, তারপরে মাথা মুগ্তন বা চুল ছোট 
করবে। সঙ্গে হাদী থাকলে তা যবেহ করবে। পরের বছর ছুটে যাওয়া হজ 
কাযা করবে এবং হাদী নিয়ে আসবে । হাদী পাওয়া না গেলে দশদিন সাওম 
পালন করবে। তিনদিন হজের দিনে এবং বাড়ি ফিরে বাকী সাতদিন সাওম 
পালন করবে। 

৩- মুযদালিফায় করণীয়: 

১- মুযদালিফায় গিয়ে মাগরিব ও “ইশা একসাথে আদায় করবে। 'ইশার 
সালাত কসর করে দু রাকা'আত আদায় করবে। মুযদালিফায় রাত যাপন 
করবে। সূর্যোদয়ের কিছুসময় পূর্ব পর্যন্ত মুযদালিফাতেই অবস্থান করবে। 
২- তবে মধ্যরাত হলে দুর্বল নারী, শিশু, বয়স্ক ও যারা এ ধরণের দুর্বল এবং 
যেসব শক্তিশালীরা বিশেষ খেদমতের প্রয়োজনবোধ করে তারা প্রয়োজনে 
মুযদালিফা থেকে মিনায় চলে যেতে পারবে । মিনায় পৌঁছার পর জামরায়ে 
‘আকাবা তথা বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবে। তাদের সাথে থাকা সুস্থ 
সবল লোকেরা সূর্যোদয়ের আগে কন্কর নিক্ষেপ করবে না। 

৩- সুস্থ সবল লোকেরা যাদের সাথে দুর্বল শ্রেণির কেউ নেউ, তারা 
মুযদালিফাতেই ফজর পর্যন্ত রাত যাপন করবে। সেখানে প্রথম ওয়াক্তে ফজরের 
সালাত আদায় করবে । অতঃপর সম্ভব হলে মাশ'আরে হারামে যাবে । অতঃপর 
সেখানে যিকির ও দো'আয় সূর্যোদয়ের কিছু সময় পূর্ব পর্যন্ত মশগুল থাকবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৬০২৫০ 


৪- সূর্যোদয়ের পূর্বেই মিনার দিকে রওয়ানা হবে। 

৫- মধ্যরাতের পূর্বে যুযদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওয়ানা করা জায়েয 

হবে না। কেউ মধ্যরাতের পূর্বে মিনার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ফিরে না আসলে 

গুনাহগার হবে এবং তাকে ফিদিয়া তথা দম দিতে হবে। কেননা মুযদালিফায় 

রাত যাপন ওয়াজিব। আর রাতযাপনের সর্বনিম্ন সময় হলো মধ্যরাত পর্যন্ত 

সেখানে থাকা। 

৬- কেউ মধ্যরাতের পরে মুযদালিফায় পৌঁছলে তার জন্য সামান্য সময় যাপন 

করলেও মুযদালিফায় অবস্থান হয়ে যাবে । এমনকি সে যদি মুযদালিফার ময়দান 

অতিক্রমও করে তবুও যথেষ্ট হবে। 

৭- কেউ ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে মুষদালিফায় না পৌঁছে যদি ফজরের 

সময় সেখানে গিয়ে ফজরের সালাত আদায় করতে সক্ষম হয় আর ফজরের 

পূর্ব পর্যন্ত “আরাফায় অবস্থান করে তবে তার হজ শুদ্ধ হবে। কেননা রাসূলুল্লাহ্‌ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 

IE ST ৩4545 85 I 555 6553 ৬5 ৩৩ ০৪৪99 %১৪ ৫১০ 5g 9০ 
(5656 925 এ SIL 

“আমাদের এ সালাতে যে লোক শরীক হয়েছে, আমাদের সাথে ফিরে আসা 

পর্যন্ত অবস্থান করেছে এবং এর পূর্বে রাতে বা দিনে 'আরাফাতে থেকেছে, তার 

হজ পূর্ণ হয়েছে এবং সে লোক তার অপরিচ্ছন্নতা দূর করে নিয়েছে”।£ 

৪- ঈদের দিনে করণীয়: 

যিলহজ মাসের দশ তারিখ করণীয় কাজসমূহ: 


1 ৬০০। অর্থ ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতা। এর উদ্দেশ্য হলো মুহরিম হজের যাবতীয় 
কার্যক্রম সমাপ্ত করে ইহরাম থেকে মাথার চুল মুণ্ডন বা ছোট করা, বোগল ও নাভির লোম 
উপড়ে ফেলার মাধ্যমে ময়লা- আবর্জনা থেকে পরিস্কার পরিচ্ছন্ন হয়েছে। 

£ তিরমিযী, হাদীস নং ৮৯১। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আলবানী 
রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৫১০ I 


১- মুযদালিফা থেকে মিনায় পৌঁছার পর জামরায়ে আকাবায় কঙ্কর মারার জন্য 
সাতটি কঙ্কর খোঁজে নিবে। যা মুযদালিফা থেকে নেওয়া যাবে অথবা পথ 
থেকেও নিতে পারবে । কঙ্করগুলো মটরশুটির চেয়ে একটু বড় হবে। অতঃপর 
যখন মিনায় পৌছবে তখন বড় জামরা, যা সর্বশেষ জামরা এবং মক্কার 
কাছাকাছি, সেটাকে লক্ষ্য করে সাতটি কঙ্কর মারবে। একটির পর একটি 
বিরতিহীনভাবে মারবে। প্রতিটি কঙ্করের সাথে হাত উঠাবে ও আল্লাহু আকবর 
বলে তাকবির দেবে । কঙ্কর নিক্ষেপে জামরার খুঁটিতে লাগানো শর্ত নয়; বরং 
খুটির চারপাশের গর্তে ফেললেই হবে । কেউ খুঁটিতে মারল কিন্তু গর্তে পড়ল না 
তখন সে কঙ্করের পরিবর্তে অন্য একটি কঙ্কর নিক্ষেপ করতে হবে। খুঁটিতে 
স্পর্শ না করেও যদি হাউজের মধ্যে পড়ে তাহলে সেটা যথেষ্ট হবে। 

২- দশ তারিখ মধ্যরাত থেকে জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপ করার সময় শুরু 
হয় এবং সেদিন সূর্যাস্ত পর্যন্ত সময় থাকে। 

৩- জামরায় আকাবায় কঙ্কর নিক্ষেপ শেষে হাদী যবেহ করবে, যদি হাদী যবেহ 
করা আবশ্যক হয়ে থাকে। তামাতু ও কারিন হজ পালনকারীর ওপর হাদী 
যবেহ করা আবশ্যক। 

৪- ঈদের দিন সূর্যোদয়ের পর থেকে তেরো তারিখ সূর্যাস্ত পর্যন্ত যবেহ করার 
সময়। অর্থাৎ ঈদের দিন ও তারপরের তিনদিন দিনে বা রাতে যে কোনো সময় 
যবেহ করা জায়েয। তবে দিনে যবেহ করা উত্তম। এছাড়া মিনা বা মক্কার 
যেকোনো স্থানে যবেহ করা জায়েয। যদিও মিনায় যবেহ করা উত্তম; তবে 
মক্কায় যবেহ করলে যদি আলাদা কোনো উপকার ও সুবিধা থাকে তাহলে 
সেখানে যবেহ করা ভালো। হাজীর জন্য মুস্তাহাব হলো হাদীর গোশত নিজে 
খাওয়া, অন্যকে খাওয়ানো ও দান সদকা করা। 

৫- হাদী যবেহ করার পরে মাথার চুল মুণ্ডাবে বা ছোট করবে। তবে চুল 
মুগ্তানো উত্তম। আর মহিলারা চুলের বেণী থেকে এক আঙ্গুলের প্রথম কড় 
পরিমাণ চুল কেটে ফেলবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


৬- জামরা আকাবার দিন কঙ্কর নিক্ষেপ ও মাথা মুগ্তানো বা চুল ছোট করার 
মাধ্যমে ইহরাম থেকে প্রাথমিকভাবে নিষেধাজ্ঞামুক্ত হয়ে যাবে। তখন তার জন্য 
স্বাভাবিক কাপড় পরিধান, সুগন্ধি ব্যবহার, চুল কাটা, নখ কাটা ইত্যাদি জায়েয 
তবে এ সময় স্বামী-স্ত্রীর মিলন হালাল হবে না, যতক্ষণ তাওয়াফে ইফাদা এবং 
সাফা ও মারওয়ায় সা'ঈ না করবে (তামাত্ হজকারী হলে), অনুরূপ অন্য 
হজকারীর জন্যও, যদি ইতোপূর্বে তাওয়াফে কুদুমের সাথে সা'ঈ না করে 
থাকে। 

৭- কঙ্কর নিক্ষেপ, হাদী যবেহ, মাথা মুণ্ডন বা চুল ছোট করা শেষে সম্ভব হলে 
সেদিন হাজী মক্কায় ফিরে যাবে ও তাওয়াফে ইফাদা তথা হজ্বের ফরয তাওয়াফ 
সম্পন্ন করবে। তামাত্ু হজকারী হলে সাফা-মারওয়ার সা'ঈও করবে। তামা 
হজকারী না হলেও সাফা-মারওয়ার সা‘ঈ করবে যদি তাওয়াফে কুদূমের সাথে 
সা'ঈ করে না থাকে । ঈদের দিনে তাওয়াফে ইফাদা ও সা'ঈ করা উত্তম। 
ঈদের দিনের পরে করলেও কোনো অসুবিধে নেই। 

৮- দশ তারিখ মধ্যরাত থেকে তাওয়াফে ইফাদার সময় শুরু হয় এবং এর 
কোনো শেষসীমা নেই। তবে আইয়ামে তাশরিকের মধ্যে সম্পন্ন করা উত্তম । 
ঈদের দিনের আমলসমূহ সম্পর্কে সতর্কতা: 

১- ঈদের দিনের কাজসমূহ নিম্নোক্ত ধারাবাহিকতায় সম্পন্ন করবে: 

ক- জামরা আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে। 

খ- হাদী ওয়াজিব হলে হাদী যবেহ করবে। 

গ- মাথা মুগ্ডাবে বা চুল ছোট করবে। 

ঘ- তাওয়াফে ইফাদা সম্পন্ন করবে । আর তামাত্ু হজকারী সা'ঈ করবে। অন্য 
হজ আদায়কারী যদি পূর্বে ও সা'ঈ না করে থাকে তবে সা'ঈ করবে। এ 
তারতীবে করতে পারলে উত্তম। কিন্তু কেউ তারতীব ভঙ্গ করে একটির আগে 
অন্যটি করাও জায়েয। এতে কোনো অসুবিধে নেই। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংকষিগ ব্যাযা_ [৯২৫৩৩ )£ 


আলাইহি ওয়াসাল্লামকে সেদিনের কাজ আগে পরে করার ব্যাপারে জিজ্ঞাসা 
করলে তিনি বলেছিলেন, 
EI 39 Fd 

“করো, কোনো ক্ষতি নেই”।! 
২- প্রাথমিক হালাল তথা নিষেধাজ্ঞা মুক্ত হওয়া, যা করলে মুহরিমের উপর 
থেকে ইহরামের কারণে আপতিত স্ত্রী সহবাস ব্যতীত যাবতীয় নিষেধাজ্ঞা উঠে 
যাবে, তা নিম্নোক্ত তিন কাজের যে কোনো দুটি কাজ করার মাধ্যমে অর্জিত 
হয়, জামরায়ে 'আকাবায় কঙ্কর নিক্ষেপ, মাথার চুল মুণ্ডানো অথবা ছোট করা, 
তাওয়াফুল ইফাদা ও সা'ঈ করা (যার উপর সা'ঈ বাকী আছে), আর যদি 
তিনটি কাজই সম্পন্ন করে তবে সে দ্বিতীয় হালাল তথা চূড়ান্তভাবে 
নিষেধাজ্ঞাযুক্ত হয়ে যাবে, তখন তার জন্য স্ত্রীসহ সবকিছু হালাল হয়ে যাবে। 
৩- কুরবানীর জন্য যেসব পশু উপযোগী সেসব পশু দ্বারাই হাদী করা জায়েয। 
অর্থাৎ শরী'আতসম্মত বয়স হওয়া । মেষশাবকের ছয়মাস, ছাগলের একবছর, 
গরুর দুবছর, উটের পাঁচবছর এছাড়া পশুটি দোষক্রটিমুক্ত হতে হবে, যেমন: 
অসুস্থ, অতিবয়স্ক, অতিদুর্বল, কানা, অন্ধ, খোড়া ও অঙ্গহীন না হওয়া। 
৪- তামাত' ও কারিন হাজীর ওপর হাদীর পরিমাণ হচ্ছে, কমপক্ষে একটি 
ছাগল বা উট অথবা গরুর সাত ভাগের একভাগ । 
৫- কেউ হাদী যবেহ করতে না পারলে তাকে হজের দিনগুলোতে তিনদিন 
এবং বাড়ি ফিরে আসলে বাকী সাতদিন সাওম পালন করতে হবে। আইয়ামুশ 
তাশরিকের দিনেও (১১, ১২ ও ১৩ তারিখ) তিনটি সাওম পালন করা যাবে। 
কেননা ‘আয়িশা রাদিয়াল্লাহু ‘আনহা ও ইবন উমার রাদিয়াল্লাহু “আনহু থেকে 

০৫০1 


! সহীহ বুখারী, হাদীস নং ৮৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৩০৬। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০ ২৫৪০৪ |B 


সাওম পালন করার অনুমতি দেওয়া হয় নি”।! 

উমরার ইহরামের পরেও সাওম পালন করতে পারে; তবে ঈদের দিন ও 
‘আরাফার দিনে সাওম পালন করবে না। কেননা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ঈদ ও “আরাফায় বসে ‘আরাফার দিনে সাওম পালন করতে নিষেধ 
করেছেন।£ 

৫- আইয়ামুশ তাশরিকের দিনে করণীয়: 

আইয়ামুশ তাশরিক বলতে যিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ। এ 
দিনগুলোতে করণীয় কাজ হলো দু'টি: 

১- এ দিনগুলোতে মিনায় রাত যাপন করবে। মিনায় আইয়ামুশ তাশরিকের 
রাত যাপন করা হজের অন্যতম একটি ওয়াজিব। কেউ ওযর ব্যতীত মিনায় 
রাত যাপন না করলে তাকে দম দিতে হবে। রাত যাপনের সর্বনিম্ন পরিমাণ 
হলো সাধ্যানুযায়ী রাতের অধিকাংশ সময় মিনায় অবস্থান করা; চাই তা রাতের 
প্রথমভাগে হোক বা শেষভাগে । যেমন কেউ রাতের প্রথম ভাগে মক্কায় গেল, 
অতঃপর রাতের মধ্যভাগের আগেই ফিরে আসল অথবা মধ্যরাতের পরে মিনা 
ত্যাগ করল, তাহলে কোনো অসুবিধে হবে না। কেননা সে তার ওপর অর্পিত 
ওয়াজিব আদায় করেছে। 

২- এ তিন দিনে তিন জামরায় কঙ্কর নিক্ষেপ করা । আর এ দিনগুলোতে কঙ্কর 
নিক্ষেপের সময় হচ্ছে সূর্য হেলে যাওয়া 

* সুতরাং (সূর্য হেলে যাওয়ার পর) প্রথমে ছোট জামরায় কষ্কর নিক্ষেপ করবে। 
যে জামরাটি মক্কা থেকে দূরে আর মাসজিদে খাইফের সন্নিকটে ৷ প্রতি 
জামরায় সাতটি কঙ্কর বিরামহীনভাবে মারবে এবং প্রতি কঙ্করের সাথে 


! সহীহ বুখারী, হাদীস নং ১৯৯৭। 
£ সাওম অধ্যয়ে যেসব দিন সাওম পালন করা হারাম ও মাকরূহ সেখানে এ কথা দলীল পেশ 
করা হয়েছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৫৫০ |B 


তাকবির দেবে। অতঃপর সামান্য সামনে এগিয়ে গিয়ে সাধ্যমত দুনিয়া ও 
আখিরাতের কল্যাণ চেয়ে দো'আ করবে। 
* এরপরে মধ্য জমরায় পরপর সাতটি কঙ্কর নিক্ষেপ করবে। প্রতি কঙ্করের 
সাথে তাকবীর দিবে, তারপর বাম দিকে এগিয়ে যাবে এবং কিবলামুখী হয়ে 
দো'আ করবে। 
* অতঃপর বড় জামরায় গিয়ে একইভাবে পরপর প্রতিটি কঙ্করের সাথে 
তাকবীরসহ সাতটি কন্কর নিক্ষেপ করবে। এরপরে ফিরে আসবে কিন্তু দো'আ 
করবে না। প্রতি জামরায় তারতীব বজায় রাখা ওয়াজিব। প্রথমে ছোট 
জমরায়, অতঃপর মধ্য জামরায় এরপর বড় জমরায়। এ দিনগুলোতে প্রতি 
ওয়াক্ত সালাত স্বাভাবিক নিয়মে আদায় করবে । জমা ও কসর করবে না। 
১২ ও ১৩ তারিখ পূর্বের দিন যেভাবে কঙ্কর মেরেছে ঠিক সেভাবেই তিন 
জামরায় কঙ্কর মারবে । যদি দ্রুত মিনা ত্যাগ অর্থাৎ বারো তারিখেই মিনা 
ত্যাগের ইচ্ছা থাকে তাহলে সেদিন সূর্যাস্তের পূর্বে মিনা থেকে বের হয়ে যেতে 
হবে। আর যদি তেরো তারিখেও কন্কর মারার ইচ্ছা থাকে তবে বারো তারিখ 
দিবাগত রাত মিনাতেই যাপন করতে হবে। তাড়াহুড়া না করে মিনায় তিনদিন 
অবস্থান করা উত্তম। স্বাভাবিকভাবে হাজী সাহেবের জন্য এ দু'টি কাজের মধ্যে 
যে কোনো একটি গ্রহণ করার সুযোগ রয়েছে। তবে যদি মিনায় থাকা অবস্থায় 
বারো তারিখের সূর্য ডুবে যায় তবে তার ওপর তখন সেখানে অবস্থান করা 
ওয়াজিব হয়ে যাবে। 
বিদায়ী তাওয়াফ: 
হজপালনকারী মক্কা ত্যাগের ইচ্ছা করলে বিদায়ী তাওয়াফের জন্য মক্কায় যাবে 
এবং সাত চক্কর দিয়ে আল্লাহ্র ঘরের তাওয়াফ করবে, তবে সা“ঈ করবে না। 
এ তাওয়াফ সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
(৩4৬ ৯৯৬০ /৯া ৩১৫০০ Ee SS Yh 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ২৫৬০ |B 


“শেষবারের মতো বাইতুল্লাহ তাওয়াফ না করা পর্যন্ত কেউ যেন প্রস্থান না 
করে”।! 

তবে হায়েয ও নিফাসবতী মহিলারা মক্কাত্যাগ করলে তাদের বিদায়ী তাওয়াফ 
নেই। তবে বিদায়ের আগে তারা পবিত্র হলে বিদায়ী তাওয়াফ করে যেতে হবে। 

উমরার সারসংক্ষেপ 

১- ইহরাম বাঁধা: উমরাকারী যখন মিকাতে পৌঁছবে, সে পূর্বে উল্লিখিত 
ইহরামের সময়কার মুস্তাহাব কাজগুলো সম্পন্ন করে ইহরামের উত্তম কাপড় 
পরিধান করবে এবং উমরার নিয়ত করবে এবং বলবে: ০ ৭ (হে আল্লাহ 
আমি উমরার জন্য হাধির)। অতঃপর উচ্চস্বরে তালবিয়া পাঠ করবে ও বলবে: 
DANY এ 
নেই। নিশ্চয়ই প্রশংসা ও নি'আমত আপনার এবং রাজত্বও, আপনার কোনো 
শরীক নেই” । 


২- তাওয়াফ: মক্কায় পৌঁছে মসজিদে হারামে যাবে এবং কা'বাঘরের সাত চক্কর 
তাওয়াফ শুরু করবে। হাজরে আসওয়াদ দিয়ে শুরু করে হাজরে আসওয়াদেই 
শেষ করবে। তাওয়াফের পর মাকামে ইবরাহীমের পেছনে - যদি সম্ভব হয়- দু 
রাকা'আত সালাত পড়বে। 
৩- সা'ঈ: এরপর সাফা পাহাড়ের দিকে যাবে। সাফা পাহাড়ের দিকে উঠার 
নিকটবর্তী হলে কুরআনুল কারীমের এ আয়াতটি পড়বে: 

[oA EAA LT 5 ০5 5১05 এ ও) 
“নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভূক্ত” । [সুরা আল- 
বাকারা, আয়াত: ১৫৮] 


* সহীহ মুসলিম, হাদীস নং ১৩২৭। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৫৭ ০ IL 


সাফা পাহাড়ে উঠবে। কিবলামুখী হবে। দু হাত উঠাবে। তাকবীর দেবে ও 
আল্লাহর প্রশংসা করবে । বলবে: 
MIAN SS ss LEB LLM AIMS BSNS ই 
(১5০ ০৪ 65৯9 ০5০ 725$ ০০9 এরা ৫০০ 
“আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক ৷ তাঁর কোনো অংশীদার 
নেই। রাজত্ব তাঁরই । প্রশংসাও তাঁর । সকল বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান। 
আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তিনি এক। আল্লাহ তাঁর অঙ্গীকার পূর্ণ 
করেছেন ও তাঁর বান্দাকে সাহায্য করেছেন এবং একাই শত্রদেরকে পরাজিত 
করেছেন” ।! 
এরপর নিজের প্রার্থনা আল্লাহর কাছে ব্যক্ত করবে। এরপর উল্লিখিত দো'আটি 
দ্বিতীয়বারের মতো পড়বে । এরপর আবার নিজের প্রার্থনা আল্লাহর কাছে ব্যক্ত 
করবে ও তৃতীয় বারের মতো উল্লিখিত দো'আটি পড়বে । সাফা থেকে নেমে 
মারওয়ার পথে রওয়ানা হবে । দুই সবুজ চিহ্নের মাঝে দ্রুতপদে ধাবমান হবে। 
মারওয়ায় উঠবে এবং সাফায় যেভাবে দো'আ প্রার্থনা করেছে, একইরূপে 
মারওয়াতেও করবে । সাফা ও মারওয়ার মাঝে সাতবার সা“ঈ করবে। সাফা ও 
মারওয়ার চক্কর হচ্ছে সাতটি । যাওয়া একটি আর ফিরে আসা আরেকটি চক্কর 
বিবেচিত হবে। 
৪- মাথা মুগ্তানো বা চুল ছোট করা: সা“ঈ করার পর পুরুষ তার মাথার চুল 
মুণ্ডাবে বা ছোট করবে। এ প্রক্রিয়ার মাধ্যমে উমরার যাবতীয় কর্ম সম্পন্ন হয়ে 
যাবে। 


! সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০২৫৮ IB 


হজের সারসংক্ষেপ 


১- যিলহজের আট তারিখ হাজী যে স্থানে অবস্থান করছে সে স্থান থেকেই 
ইহরাম বাঁধবে, ইহরামের কাপড় পরিধান করবে এবং হজের নিয়ত করে 
বলবে; 

b= 21 ৬৩৭) 
“হে আল্লাহ, হজ আদায়ের জন্য আমি হাযির। 
এরপর মিনার উদ্দেশে রওয়ানা হবে । সেখানে গিয়ে যোহর, আসর, মাগরিব, 
“ইশা ও পরের দিন ফজরের সালাত আদায় করবে। প্রতি সালাত তার সুনির্দিষ্ট 
সময়েই আদায় করবে । তবে চার রাকা'আত বিশিষ্ট সালাত কসর করে পড়বে। 
২- যিলহজের নয় তারিখ সূর্যোদয়ের পর ‘আরাফার উদ্দেশে রওয়ানা হবে। 
'আরাফায় গিয়ে একই আযান ও দু ইকামতে যোহর ও আসরের সালাত 
যোহরের সময় পরপর কসর করে পড়বে । তবে সে আরাফার সীমানায় আছে 
কি না তা নিশ্চিত হতে হবে। 
৩- সূর্যাস্ত সম্পন্ন হলে শান্তভাবে মুযদালিফার দিকে রওয়ানা হবে। মুয্দালিফায় 
গিয়ে একই আযান ও দু ইকামতে মাগরিব ও ‘ইশার সালাত একসাথে আদায় 
করবে। “ইশার সালাত কসর করে দু রাকা'আত আদায় করবে। তারপর 
মুযদালিফায় অবস্থান করে রাত যাপন করবে । সেখানে ফজরেরে সালাত আদায় 
করবে এবং মাশ'আরে হারামের কাছে যিকির ও দো'আয় মশগুল থাকবে। 
তবে সমস্যাপ্রস্তদের জন্য মধ্য রাত্রির পর সেখান থেকে চলে যাওয়া বৈধ। 
৪- ঈদের দিনে সূর্যোদয়ের পূর্বেই মিনার দিকে রওয়ানা হবে। মিনায় পৌঁছার 
পর জামরায়ে আকাবা তথা বড় জামরায় যাবে। বড় জামরাকে লক্ষ্য করে 
সাতটি কঙ্কর মারবে । একটির পর একটি বিরতিহীনভাবে মারবে। প্রতিটি 
কঙ্করের সাথে তাকবির দেবে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৮১২৫৯ ০ | 


৫- ঈদের দিন ও এরপরের তিনদিন মিনা বা মক্কায় হাদী যবেহ করবে যদি 
হাদী যবেহ করা আবশ্যক হয়ে থাকে । হাদীর গোশত নিজে খাবে, হাদীয়া দিবে 
ও দান করবে। হাদী আবশ্যক হওয়া সত্বেও যবেহ করার সামর্থ্য না থাকলে 
হজের তিনদিন সাওম পালন করবে এবং বাড়ি ফিরে বাকী সাতদিন সাওম 
পালন করবে। 

৬- অতঃপর মাথার চুল মুণ্ডাবে অথবা ছোট করবে। এ সবের মাধ্যমে 
প্রাথমিকভাবে নিষেধাজ্ঞামুক্ত হয়ে যাবে, অতঃপর স্বামী-স্ত্রীর মিলন ব্যতীত 
ইহরাম অবস্থায় নিষিদ্ধ অন্যসব বিষয় হালাল হয়ে যাবে। 

৭- এরপর মক্কায় ফিরে যাবে ও তাওয়াফে ইফাদা তথা হজের ফরয তাওয়াফ 
সম্পন্ন করবে তামাত্ু হজকারী হলে সাফা-মারওয়ার সা'ঈও করবে। তামাত্ত 
হজকারী না হলেও সাফা-মারওয়ার সা'ঈ করবে যদি তাওয়াফে কুদূমের সাথে 
সা'ঈ করে না থাকে। এর মাধ্যমে হাজী পূর্ণাঙ্গরূপে নিষেধাজ্ঞামুক্ত হয়ে যাবে। 
এটা সম্পন্ন করার পর তার জন্য ইহরাম অবস্থায় নিষিদ্ধ সকল বিষয় হালাল 
হয়ে যাবে; এমনকি স্বামী-স্ত্রী সহবাসও হালাল হয়ে যাবে। 

৮- এরপর মিনায় ফিরে আসবে এবং সেখানে আইয়ামুত তাশরিকের 
দিনগুলোর রাত যাপন করবে। প্রতিদিন ছোট, মধ্যম, বড় এ তিন জামরার 
প্রতিটিতে কঙ্কর নিক্ষেপ করবে। 

৯- মক্কা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করলে বিদায়ী তাওয়াফের জন্য মক্কায় যাবে 
এবং সা'ঈ ব্যতীত মক্কায় সাত তাওয়াফ করে সাথে সাথে বিদায় নিবে। 


15101170156 com 


_ ইসলামের রুকনসমূহের সংক্ষিও বাখা _ | ৮২৬ )| 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের বিবরণ 

জাবির ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, 
57১০3 ০০। ১৩১ 89৩৬৮১৬৪০০০ ০ ৩201024010৯ 44) ৩) 
ও SL A 9৪ HELA EL 5d js ds 
581 ও এ Gs এ ৩০০ ale Fie J 2547 4155 এজ BS 1228 0550 
col be 0540০414৮5৩ ৬০ PEW OE 
fe celle NESE ETT ০৪ Sl ২০৬৪) ৩৬ ৪৪ 
25৬৪৫ এন 4 (562 ০৭ থু ক জলি এ 2০৪ A 
১৫ ৩৮ Be 5০৩৪১ OS এ এ ১০০৯ 25522 ১০9 AUG SV be BS ও SSS 
% তা) 425 455 ৭35৮ ৩ 53545 le hl LS এট 3৯: 405 Fe lS 
JS SLI soni Flay LE sot beg EU dled 
Sl S80 ৩0 এ ৪২ By এ Kins SY এ এ Ds 
০494৮509941552৮6 5 242 20 2০4৭ 555 6g 
০০ 435890৪2৩0৫ 455 055 le 
EE SIAL Eh 
939 25 0501 1563 1125 5200 (০ 291955৬5১39 BE ৭৯1 
চি শপ leh Poe AE 31565 LE Ys - 4১83 SSS oth 
EF EATEN ESE SPU Hs ta Fat 
SANGO HE 255d LAT Ble yl Ls SBD oO 
2351 


নি 
2 


25252 0853 এ Ee £5 SALA og \ 
৪৩ BE ARAN এ ১৬ ১৫০5 hl 


Sh [Non 


5 এ 


9005 ৫ HES Ses; ERG NE FAG 4555 HES: 
FL SNES SUS ELBE 5d) দে ৩১১5৯ 03৪: 
SEE 42 ESS; gl 16 £০ 4582 ৩5219 &৮ 


15101170105 com 





ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 





ওত 346 555 ৩ ভে ৬ ৬৪০৯৬ ১] 2 SR dos 


ক 


38975758487 (৫৫ 2.1 ্ OE EEA ESD $ ও৫ ১2৪ 47৯০ ৰ -21 3 


205 DW 54 ৯ এলে এবি ০5৩ 2 ১ 
রঃ al 5 টো 30515575055 558 ৬৪০০ 43 


rr is thos CL IEG ces গা 205 811০ GAIL SA YS রি 
5১৪ Ev ও9 ৪61 ৩ 2 রি ০০০০৫ ee 


El এত 


& ৩৪2০ এ 2 2 401 9৯ এ ELAS: 6 
রা টিনা রা 
রড a ৩০৮৪ ০০৯ EL BU AIS ৬০০০ IB Cle oad 
18215 58S 6044 ১৩ ES 3599); 0৪৭৫1 স্পা নি 


$ 2506 i TS +০ 20 4 As এ তর) AS Es 


EET OT ETE RUS 8 


2 


5 


টিটি UG HEM LS BM ES 5g Sb 5G Gs 
০০৬০০৪৬০৪৪০ wills ভঁজ 3065555404571524 
রড 95 838 খু 05 প্রভ 28 (52015555544 
2462 1588 LEILA GES BEI CS পরে। 


SS 


G 
= ৭ 
৯ 


£৩ 2. 
০ 
্ 
5৪. 
৮ 
৮ 
৩ 
তি 


৪ 
|) 
et 


elt 


LAE! 
রি y 
১ 
৮7৬১ Es 


$5 
& 


Lo ক 
৬৫ 


পাপা 


টি ৫৫) 5৪০ 9.8 4 IIS ৪০৮৪ ESS রব 
17০ ০ ৫9) তি Sp 065 AEN LESS is 3০ IEA ০৯৪ 
To গড E এ oh 3৭5 55 ও ৩ nes 2552 42০ 
৩০০১৬, টপ 2540 SG ES HSL LL GS ও মুক্ত 
78 ৬৮ 20৯৩1 ৩১ 5 ES 2455 ৯২০৩ SUG HK ৪ ৪) টা 


রে 


GoM GME KE, 54 NE 3 te GU 
Ses ৩3525 nil hl 2 55595 0০559 hl SUE দি 
৮৩ ৬9 ৮225 ৩০৩ 5৮581045035 45025 ৫45 


2 
১1 


IslamHouse con 





ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 





53420 


৩ es ELSES es SG Hm SSSI cl 5 55 ৫৪১১ 


৪৫০28448415 40 HA A 1856 Bf CF ৭৪ টির 
(3515 40 ০ 480) 0৩1 এ! 1214 ৪ A Ss SL io HEE 
2354 0501 4০1৩ 05880 ০1৬25 
এগ 556 55 এ এ এল কি পভ Bl ০৮ এ ০৯০ 59 
৮2065 ৪10 155 57551 
48452 dls lI NE BE SLM ELD CAD 
49542592৩0৬ ES GUN 950) 855 35 05 ৮54 ৫০ 

3০২০০৩৯৩৩১৯ Mbp ts 


ডি ENE 


BE HE EO ০০০ 
HE ০1 ০, Als এ 252 42440520112 4910৯, ০? 2 Me 
ESAs TEN AD AMT রি AAS 44802 ৫ 


95৮1 6 ১3৫ (5৩৭০৩ 54959 Lass Mss 5 
dhl Lo 4৯: 5 2 4৮5 BE ABN ০ ১০ ৩ ০৩ ও ৩৬৫1 
LE 385 ৩৬০ ৬৪০ ৬০৫ ৬৭৪ ৯ SF ASS ৯০ 
55885 EN ভু এ! 3 ০৯0 4০5 ০৬ ৯5০৮৭ 9455 
লিটল hail 55 BE ASN ই ও টা 4 2 এ০ এ 
রত ভিডি SE লও পু গে I 8০985 ১ 
$ E75 রা রা ভর (০4574015521 
EG 7০56 AN ০৪০০ 2 SI 956 ৩৪ ৩৪০ BIL ৬০৮ Pe Ke USS 
ক ০০১৪৭ 195৩ ০৩ ৭০ ৪৪10০ ৩8 
ded 55 EGF Se CES CE 52 KU 95 55 ও Sls 
4535 ESS AEE SF IME Ll JAG 24512 


IslamHouse con 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


nL LEH 48৮4 511০ ও 55554 LE ৬৭ SE 

Ae S85 135550 
“রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বছর মদিনায় অবস্থান করেন 
এবং এ সময়কালের মধ্যে হজ করেন নি। অতঃপর দশম বর্ষে লোকদের মধ্যে 
ঘোষণা দেওয়া হলো যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বছর 
হজে যাবেন। মদিনায় বহুলোকের আগমণ হলো। তাদের প্রত্যেকে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে এবং তার অনুরূপ আমল 
করতে আগ্রহী ছিলো। আমরা তাঁর সঙ্গে রওনা হলাম। আমরা যখন যুল- 
হুলায়ফা নামক স্থাস্থানে পৌছলাম, আসমা বিনত উমায়স রাদিয়াল্লাহু “আনহা 
মুহাম্মাদ ইবন আবু বকরকে প্রসব করলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট লোক পাঠিয়ে জানতে চাইলেন এখন আমি কি করবো? 
তিনি বললেন, তুমি গোসল করো, একখণ্ড কাপড় দিয়ে পটি বেঁধে নাও এবং 
ইহরামের পোশাক পরিধান করো। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মসজিদে সালাত আদায় করলেন। অতঃপর “কাসওয়া” নামক উন্ত্রীতে আরোহণ 
করলেন। অতঃপর বায়দা নামক স্থানে তাঁর উষ্ত্রী যখন তাঁকে নিয়ে সোজা হয়ে 
লোকারণ্য, কতক সওয়ারীতে; কতক পদব্রজে অগ্রসর হচ্ছে। ডান দিকে, বাম 
দিকে এবং পেছনেও একই দৃশ্য। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদের মাঝখানে ছিলেন এবং তার ওপর কুরআন নাযিল হচ্ছিল। একমাত্র 
তিনিই এর আসল তাৎপর্য জানেন এবং তিনি যা করতেন, আমরাও তাই 
করতাম। তিনি আল্লাহর তাওহীদ সম্বলিত এ তালবিয়া পাঠ করলেন: 
'লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা, লাব্বাইকা না শারীকা লাকা লাব্বাইকা, ইন্নাল- 
হামদা ওয়ান-নি মাতা লাকা ওয়াল মূলক, লা শারীকা লাক'। অর্থ: “আমি 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৬৪ ক |&. 


উপস্থিত। নিশ্চিত সমস্ত প্রশংসা, নি'আমত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমার, 
তোমার কোনো শরীক নেই”। লোকেরাও উপরোক্ত তালবিয়া পাঠ করল যা 
(আজকাল) পাঠ করা হয়। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে 
বেশি কিছু বলেন নি। আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত 
ছাড়া অন্য কিছুর নিয়ত করি নি, আমরা উমরার কথা জানতাম না। অবশেষে 
আমরা যখন তাঁর সঙ্গে বাইতুল্লাহতে পৌঁছলাম, তিনি রুকন (হাজারে 
আসওয়াদ) স্পর্শ করলেন, তারপর সাতবার কা'বা ঘর তাওয়াফ করলেন; 
তিনবার দ্রুতগতিতে এবং চারবার স্বাভাবিক গতিতে । এরপর তিনি মাকামে 
ইবরাহীমে পৌঁছে এ আয়াত তিলাওয়াত করলেন, 

[০ ০৮14০56৯518 ৩০০9 
“তোমরা ইবরাহীমের দাঁড়াবার স্থানকে সালাতের স্থাস্থানরূপে গ্রহণ কর” [সুরা 
আল-বাকারা, আয়াত: ১২৫]। তিনি মাকামে ইবরাহীমকে তাঁর ও বায়তুল্লাহর 
মাঝখানে রেখে দু'রাকা'আত সালাত আদায় করলেন। (জাফর রহ. বলেন, 
আমার পিতা (মুহাম্মাদ) বলতেন, আমি যতদূর জানি, তিনি (জাবির) রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি দু'রাকা'আত 
করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে 
আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমো খেলেন। তারপর 
তিনি দরজা: দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী 
হয়ে তিলাওয়াত করলেন: 

[)০/ 3০5০] {HT ৩5 ০০5১ LH ৩) 


1 অর্থাৎ বনী মাখযূম এর দরজা। যা সাফা দরজা নামেও খ্যাত। কারণ তা সাফা পাহাড়ের 
কাছে। 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 5২৬৫০ |B 


“নিশ্চয় সাফা-মারওয়া আল্লাহর দু’টি নিদর্শনসমূহের অন্যতম”। [সূরা আল- 
বাকারা, আয়াত: ১৫৮] এবং আরো বললেন, আল্লাহ তা'আলা যে পাহাড়ের 
উল্লেখ করে আরম্ভ করেছেন, আমিও তা দিয়ে আরম্ভ করবো। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন এবং তারপর 
এতটা উপরে আরোহণ করলেন যে, বায়তুল্লাহ শরীফ দেখতে পেলেন । তিনি 
কিবলামুখী হলেন, আল্লাহর একত্ব ও মাহাত্ম্য ঘোষণা করলেন এবং বললেন, 
83041 3755 0 ভি 2 একা যি AMSA Be STIS ই 
15741587783 757455 487 
“আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। 
তাঁর জন্য রাজত্ব এবং তাঁর জন্য সমস্ত প্রশংসা, তিনি প্রতিটি জিনিসের ওপর 
শক্তিমান। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ৷ তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি 
পূর্ণ করেছেন”। তিনি এ দো'আ পড়লেন এবং তিনি অনুরূপ তিনবার 
বলেছেন। প্রতিবারের মাঝখানে দো'আ করেছেন। 
অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন- যখন তাঁর পা 
মুবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকলো তখন তিনি দ্রুত চললেন, 
যতক্ষণ যাবত না উপত্যকা অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে উঠার সময় 
হেঁটে উঠলেন। অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে 
করেছিলেন। সর্বশেষ তাওয়াফে যখন তিনি মারওয়া পাহাড়ে পৌছলেন, তখন 
(লোকদের সম্বোধন করে) বললেন, যদি আমি আগেই ব্যাপারটি বুঝতে 
পারতাম, তাহলে আমি সাথে করে কুরবানীর পশুও আনতাম না এবং হজের 
ইহরামকে উমরায় পরিবর্তন করতাম। অতএব, তোমাদের মধ্যে যার সাথে 
কুরবানীর পশু নাই, সে যেন ইহরাম খুলে ফেলে এবং একে উমরায় পরিণত 
করে। এ সময় সুরাকা ইবন মালিক ইবন 'জু'শুম রাদিয়াল্লাহু “আনহু দাঁড়িয়ে 
বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যবস্থা কি আমাদের এ বছরের জন্য, না 
সর্বকালের জন্য? রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আংগুলগুলো 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা উ০২৬৬০ |B 


পরস্পরের ফাঁকে ঢুকালেন এবং দু'বার বললেন, উমরা হজের মধ্যে প্রবেশ 
করেছে। আরও বললেন, না; বরং সর্বকালের জন্য, সর্বকালের জন্য। 

এ সময় আলী রাদিয়াল্লাহু 'আনহু ইয়েমেন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের জন্য কুরবানীর পশু নিয়ে এলেন এবং যারা ইহরাম খুলে 
ফেলেছে, ফাতিমা রাদিয়াল্লাহু “আনহাকে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন । তিনি 
রঙ্গিন কাপড় পরিহিত ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু 
“আনহু তা অপছন্দ করলেন ফাতিমা রাদিয়াল্লাহু “আনহা বললেন, আমার পিতা 
আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, পরবর্তীতে আলী 
‘আনহা যা করেছেন তার প্রতি অন্তুষ্ট হয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জানালাম যে, আমি তার এ কাজ অপছন্দ করেছি। তিনি যা 
উল্লেখ করেছেন, সে বিষয়ে জানার জন্য আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে গেলাম । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 
ফাতিমা সত্য বলেছে, সত্য বলেছে। তুমি হজের ইহরাম বাঁধার সময় কী 
বলেছিলে? আলী রাদিয়াল্লাহু ‘আনহু বললেন আমি বলেছি, ইয়া আল্লাহ! আমি 
ইহরাম বাঁধলাম, যেরূপ ইহরাম বেঁধেছেন আপনার রাসূল । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সঙ্গে হাদী (কুরবানীর পশু) আছে, 
অতএব, তুমি ইহরাম খুলবে না। জাবির রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আলী 
রাদিয়াল্লাহু “আনহু ইয়েমেন থেকে যে পশুরপাল নিয়ে এসেছেন এবং নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে যে সব পশু নিয়ে এসেছিলেন, 
সর্বসাকুল্যে এর সংখ্যা দাঁড়ালো একশত । অতঃপর, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এবং যাদের সঙ্গে কুরবানীর পশু ছিল তারা ব্যতীত আর সকলেই 
ইহরাম খুলে ফেললেন এবং চুল কাটলেন। তারপর যখন তারবিয়ার দিন (৮ 
যিলহজ) আসল। লোকেরা পুনরায় ইহরাম বাঁধল এবং মিনার দিকে রওনা 
হলো। আর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনে সাওয়ার হয়ে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯০ ২৬৭ প্তে 1]: 


গেলেন এবং সেখানে যোহর, আসর, মাগরিব, “ইশা ও ফজরের সালাত আদায় 
করলেন। তারপর তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানে কিছুক্ষণ অপেক্ষা 
করলেন। নামিরা নামক স্থানে গিয়ে তার জন্য একটি তাঁবু খাটানোর নির্দেশ 
দিলেন এবং নিজেও রওনা হয়ে গেলেন। কুরাইশগণ নিঃসন্দেহ ছিল যে, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশ“'আরুল হারামের কাছে অবস্থান করবেন 
যেমন জাহেলী যুগে কুরাইশগণ করতো। কিন্তু তিনি সামনে অগ্রসর হলেন, 
তারপরে 'আরাফাতে পৌঁছলেন এবং দেখতে পেলেন নামিরায় তাঁর জন্য তাঁবু 
খাটানো হয়েছে। তিনি এখানে অবতরণ করলেন। তারপর যখন সূর্য ঢলে 
পড়ল, তখন তিনি তাঁর কাসওয়া (নামক উষ্ঠী) কে প্রস্তুত করার নির্দেশ 
দিলেন। তার পিঠে হাওদা লাগান হলো। তখন তিনি বাতনে ওয়াদীতে এলেন 
এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বললেন: “তোমাদের রক্ত ও 
তোমাদের সম্পদ তোমাদের জন্য হারাম যেমন তা হারাম তোমাদের এ দিনে, 
তোমাদের এ মাসে এবং তোমাদের এ শহরে”। সাবধান! জাহিলী যুগের সকল 
ব্যাপার (অপসংস্কৃতি) আমার উভয় পায়ের নীচে। জাহেলী যুগের রক্তের দাবিও 
বাতিল হলো। আমি সর্ব প্রথম যে রক্তপণ বাতিল করছি, তা হলো আমাদের 
বংশের রবী'আ ইবন হারিসের পুত্রের রক্তপণ। সে শিশু অবস্থায় বানু সাদ এ 
দুপ্ধপোষ্য ছিল। তখন হুযাইল গোত্রের লোকেরা তাকে হত্যা করে। জাহেলী 
যুগের সুদও বাতিল হলো। আমি প্রথমে যে সুদ বাতিল করছি তা হলো 
আমাদের বংশের আব্বাস ইবন আব্দুল মুস্তালিরের সুদ। তার সমস্ত সুদ বাতিল 
হলো। তোমরা স্ত্রীলোকদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের 
আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদের 
লজ্জাস্থান নিজেদের জন্য হালাল করেছ। তাদের ওপরে তোমাদের অধিকার এ 
যে, তারা যেন তোমাদের শয্যায় এমন কোনো লোককে স্থান না দেয় যাকে 
তোমরা অপছন্দ করো। যদি তারা এরূপ করে তবে হালকাভাবে প্রহার করো। 
আর তোমাদের ওপর তাদের ন্যায়সঙ্গত ভরণ-পোষণের ও পোশাক-পরিচ্ছেদের 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ৯১২৬৮ ঞ 1B 


হুকুম রয়েছে । আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি- যা 
দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে আল্লাহর 
কিতাব। আমার সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হলে, তখন তোমরা কি বলবে?” 
তারা বলল, আমরা সাক্ষ্য দিব যে, আপনি আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, আপনার 
হক আদায় করেছেন এবং সদুপদেশ দিয়েছেন। তারপর তিনি তর্জনী আকাশের 
দিকে তুলে লোকদের ইশারা করে বললেন, “ইয়া আল্লাহ! তুমি সাক্ষী থাকো, 
তিনি তিনবার এরূপ বললেন। তারপর (মুয়াযযিন) আযান দিলেন ও ইকামত 
দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত আদায় 
করলেন। এরপর ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আসরের সালাত আদায় করলেন। তিনি এ দুই সালাতের মাঝখানে 
অন্য কোনো সালাত আদায় করেন নি। তারপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাওয়ার হয়ে মাওকিফ (অবস্থানস্থল) এ এলেন, তাঁর কাসওয়া 
উন্ত্রীর পেট পাথরের স্তূপের দিকে করে দিলেন এবং লোকদের একত্র হওয়ার 
জায়গা সামনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সূর্যাস্ত পর্যন্ত তিনি এভাবে 
অবস্থান করলেন। হলদে আভা কিছু দূরীভূত হলো; এমনকি সূর্য গোলক সম্পূর্ণ 
অদৃশ্য হয়ে গেলো। উসামা রাদিয়াল্লাহু 'আনহুকে তাঁর বাহনের পেছন দিকে 
বসালেন এবং কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন- ফলে তার মাথা 
মাওরিক (সওয়ারী ক্লান্তি অবসাদের জন্য যাতে পা রাখে) স্পর্শ করল। তিনি 
ডান হাতের ইশারায় বলেন, হে মানবমগ্ুলী! ধীরে সুস্থে, ধীরে সুস্থে অগ্রসর 
হও। যখনই তিনি বালুর ভূপের নিকট পৌঁছতেন, কাসওয়ার নাকের রশি 
কিছুটা ঢিল দিতেন যাতে সে উপরদিকে উঠতে পারে। এভাবে মুযদালিফায় 
পৌঁছলেন এবং এখানে একই আযানে ও দুই ইকামতে মাগরিব ও “ইশার 
সালাত আদায় করলেন। এ সালাতের মাঝখানে অন্য কোনো নফল সালাত 
আদায় করেন নি। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে 
পড়লেন যতক্ষণ যাবত না ফজরের ওয়াক্ত হলো। অতঃপর ভোর হয়ে গেলে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা ১২৬১০ 3 


তিনি আযান ও ইকামতসহ ফজরের সালাত আদায় করলেন। অতঃপর তিনি 
কাসওয়ার পিঠে আরোহণ করে মাশ'আরে হারাম নামক স্থাস্থানে আসলেন। 
এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর নিকট দো'আ করলেন, তার মহাত্ম্য 
বর্ণনা করলেন, কালেমা তাওহীদ পড়লেন এবং তাঁর একত্ব ঘোষণা করলেন। 
দিনের আলো যথেষ্ট উজ্জ্বল না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে 
থাকলেন। সূর্যোদয়ের পূর্বে তিনি আবার রওনা করছিলেন এবং ফযল ইবন 
আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু সাওয়ারীতে তাঁর পেছনে বসলেন। তিনি ছিলেন 
যুবক এবং তার মাথার চুল ছিল অত্যন্ত সুন্দর ৷ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন অগ্রসর হলেন- পাশাপাশি একদল মহিলাও যাচ্ছিলো । ফযল 
রাদিয়াল্লাহু ‘আনহু তাদের দিকে তাকাতে লাগলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত ফযলের চেহারার ওপর রাখলেন এবং তিনি 
তার মুখ অন্যদিকে ঘুরিয়ে দিলেন এবং ফযল রাদিয়াল্লাহু “আনহু অপরদিক 
থেকে দেখতে লাগলেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় 
অন্যদিক থেকে ফযল রাদিয়াল্লাহু “আনহুর মুখমণ্ডলে হাত রাখলেন। তিনি 
আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে দেখতে লাগলেন। “বাতনে মুহাসসার- নামক 
স্থানে পৌছলেন এবং সওয়ারীর গতি কিছুটা দ্রুত করলেন। তিনি মধ্যপথে 
অগ্রসর হলেন, যা জামরাতুল কুবরার দিকে বেরিয়ে গেছে। তিনি বৃক্ষের 
নিকটের জামরায় এলেন এবং নিচের খালি জায়গায় দাঁড়িয়ে এখানে সাতটি 
কঙ্কর নিক্ষেপ করলেন এবং প্রত্যেকবার ‘আল্লাহু আকবার’ বললেন। অতঃপর 
সেখান থেকে কুরবানীর স্থানে এলেন এবং নিজ হাতে তেষড্টী পশু যবেহ 
করলেন। তারপর আলী রাদিয়াল্লাহু 'আনহুকে বাকীগুলো যবেহ করতে বললেন 
এবং তিনি তাকে কুরবানীর পশুতে শরীক করলেন। অতঃপর তিনি প্রতিটি 
পশুর গোশতের কিছু অংশ নিয়ে একত্রে রান্না করার নির্দেশ দিলেন। অতএব 
তাই করা হলো। তারা উভয়ে এ গোশত থেকে খেলেন এবং ঝোল পান 
করলেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হয়ে 


15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা | | 
বাইতুল্লাহর দিকে রওয়ানা হলেন এবং মক্কায় পৌঁছে যোহরের সালাত আদায় 
করলেন। অতঃপর বনু আব্দুল মুত্তালিব-এর লোকদের কাছে আসলেন, তারা 
লোকদের যমযমের পানি পান করাচ্ছিলো। তিনি বললেন: হে আব্দুল মুত্তালিবের 
বংশধরগণ! পানি তোলো। আমি যদি আশংকা না করতাম যে, পানি পান 
করানোর ব্যাপারে লোকেরা তোমাদের পরাভূত করে দেবে, তবে আমি নিজেও 
তোমাদের সাথে পানি তুলতাম। তখন তারা তাঁকে এক বালতি পানি দিলো 
এবং তিনি তা থেকে কিছু পান করলেন” ।' 


! সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮। 
15101170156 com 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা 


৯০ ২৭১ ০ |_ 


মসজিদে নববী যিয়ারত 
মসজিদে নববী যিয়ারত সুন্নত। এর কোনো নির্দিষ্ট সময় নেই ৷ হজের রুকন, 
শর্ত অথবা ওয়াজিবের মধ্যে শামিল নয়। এটি হজের কোনো পরিপূর্ণ তাও নয়; 
বরং যিয়ারত করা সুন্নত। কেউ হজ পালন করতে এসে মসজিদে নববী 
যিয়ারত করতে সক্ষম না হলেও তার হজ পূর্ণ ও সহীহ হবে। মসজিদে নববী 
যিয়ারত করার কতিপয় আদব রয়েছে। সংক্ষেপে সেগুলো হলো: 
১- মদীনা ও মসজিদে নববী যিয়ারতের উদ্দেশ্য হতে হবে মসজিদে নববীতে 
সালাত আদায় করা। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কবর 
যিয়ারত উদ্দেশ্য হলে শুদ্ধ হবে না। তবে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কবর যিয়ারত মসজিদে নববী যিয়ারতের মধ্যেই অন্তর্ভূক্ত হয়ে 
যাবে। এজন্য আলাদা নিয়ত করার প্রয়োজন নেই। 
২- যখন যিয়ারতকারী মসজিদে নববীতে পৌঁছবে, ডান পা আগে দেবে ও 
বলবে, 

952 FICS 4৯১ DED এ 5 90 i ৮৪ 
“আল্লাহর নামে (প্রবেশ) এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
সালাম ৷ হে আল্লাহ! আমার গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমার জন্য আপনার 
দয়ার দরজাসমূহ উন্মুক্ত করে দিন”।! 

৩- তাহিয়াতুল মসজিদের দু রাকাআত সালাত আদায় করবে। এ দু রাকা'আত 
রওজাতুল জান্নাতে পড়তে পারলে ভালো। যে জায়গাটি রাসূলের কক্ষ ও 
মিম্বারের মাঝখানে অবস্থিত। 

৪- নবী রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, তার দুই সাথী আবু 
বকর ও উমার রাদিয়াল্লাহু “আনহুমার কবরে সালাম দিবে। এর জন্য কোনো 
নির্দিষ্ট শব্দ নেই। যদি বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ 


! ইবন মাজাহ, হাদীস নং ৭৭১। আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন। 
IslamHouse *০০ 


ইসলামের রুকনসমূহের সংক্ষিপ্ত ব্যাখ্যা চরহ | 


ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
প্রতি সালাত পেশ করে, তারপর তাঁর দু’ সাথীর উপর সালাম দেয় এবং 
তাদের জন্য দো'আ করে তবে তা ভালো। 

৫- দো'আ করতে চাইলে কবর থেকে দূরে সরে কিবলামুখী হয়ে আল্লাহর 
কাছে যা চাওয়ার চাইবে। এভাবে মসজিদে নববী যিয়ারত সম্পন্ন করবে। 
করা এবং বাকী" ও অহুদের শহীদদের কবর যিয়ারত করা। 


15101170156 com 


15101171058 cn 





